কুরআন ও সুন্নাহের আলোকে 
মসজিদের ফযিলত, বিধি-বিধান ও আদাব 


[ বাংলা - Bengali - J, ] 


ড. সাঈদ বিন আলী বিন ওহাফ আল-কাহতানী 


অনুবাদ : জাকের উল্লাহ আবুল খায়ের 


সম্পাদনা : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী 


2012 - 1434 


IsSlamMHOouse. 


https://archive.org/details/@salim_molla 


ll, ৩5> ন, ES, MEA EEN SR 
(idl ll 


Al lS ie 


2012 - 1434 


ISlamHOouse.. 


ভূমিকা 


নিশ্চয় যাবতীয় প্রশংসা আল্লাহ তা'আলার জন্য। আমরা 
তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট ক্ষমা 
প্রার্থনা করি। আল্লাহর নিকট আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্টতা 
ও আমাদের কর্মসমূহের খারাবী থেকে আশ্রয় কামনা করি। 
আল্লাহ যাকে হেদায়েত দেন, তাকে গোমরাহ করার কেউ নাই। 
আর যাকে গোমরাহ করেন তাকে হেদায়েত দেয়ার কেউ নাই। 
আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি একক, 
তার কোন শরিক নাই । আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । সালাত ও সালাম 
নাযিল হোক তার উপর, তার পরিবার-পরিজন ও তার সাহাবীদের 
উপর এবং যারা কিয়ামত অবধি এহসানের সাথে তাদের অনুসরণ 
করেন তাদের উপর 


অত:পর, মসজিদ বিষয়ে এটি একটি সংক্ষিপ্ত ও 
গুরুত্বপূর্ণ পুস্তিকা, যাতে দলীল প্রমাণ সহকারে মসজিদের অর্থ, 
মসজিদ বানানোর ফযিলত, মসজিদের আবাদ, ফযিলত ও 


মসজিদে গমনের ফযিলত ইত্যাদি আলোচনা করা হয়েছে। এ 
3 


ছাড়াও এখানে আলোচনা করা হয়েছে মসজিদের আদব, 
মসজিদের বিধান, মসজিদের মধ্যে তা‘লীমের হালকা কায়েম 
করার ফযিলত ইত্যাদি দলীল প্রমাণ সহকারে আলোচনা করা 
হয়েছে। আমি এ রিসালায় -পুস্তিকায- আলোচিত অধিকাং 
বিষয়গুলো আমার ইমাম শায়খ আব্দুল আজীজ বিন আব্দুল্লাহ বিন 
বায রাহেমাহুল্লাহ-এর আলোচনা ও বিবৃতি থেকে গ্রহণ করেছি। 
আল্লাহ তা‘আলা তার মর্যাদাকে বৃদ্ধি করুন এবং তাকে জান্নাতুল 
ফিরদাউস নসীব করুন| আমীন! আল্লাহ তা'আলার দরবারে 
আমার কামনা - আল্লাহ যেন আমার এ আমলকে কবুল করেন 
এবং বরকত-পূর্ণ করেন। আর আমার এ আমল দ্বারা আমাকে 
দুনিয়া ও আখিরাতের উপকার ও যাবতীয় কল্যাণ দান করেন। 
আর যারা এর প্রতি পৌঁছে তাদেরকেও যেন উপকৃত করেন। 
কারণ, আল্লাহ রাব্বুল আলামীন হলেন, সর্বোত্তম সত্বা যার নিকট 
চাওয়া যায় এবং তিনিই হলেন উত্তম ভরসা । তিনিই আমাদের 
জন্য যথেষ্ট এবং একমাত্র অভিভাবক। মহান আল্লাহ ছাড়া কোন 
শক্তি নাই এবং কোন বাধা দানকারী নাই । আর সালাত ও সালাম 
নাযিল হোক তার বান্দা ও রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর 


উপর, যিনি আমাদের ইমাম ও আদর্শ । আর তার পরিবার- 
পরিজন, তার সাহাবী ও যারা তার অনুকরণ করে কিয়ামত পর্যন্ত 
তাদের উপর 


লিখক 


বৃহস্পতিবার 


২৮, ২. ১৪২১ হিঃ 


প্রথম পরিচ্ছেদ : মসজিদের অর্থ 


যদি মসজিদ শব্দটি দ্বারা উদ্দেশ্য পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের 
জন্য নির্মিত বিশেষ স্থান হয়, তাহলে এর বহুবচন ০৬০ 
মাসাজেদ। আর যদি মসজিদ দ্বারা উদ্দেশ্য কপাল রাখার স্থান 
হয়, তাহলে শব্দটির জিম যবর বিশিষ্ট হবে, অর্থাৎ সেজদা করার 
স্থান' | 

মোটকথা, মসজিদ শব্দের আভিধানিক অর্থ: সেজদা করার স্থান৷ 
পরবর্তীতে এ শব্দের অর্থ ব্যাপকতা লাভ করে এর অর্থ হয়, এঁ 
ঘর যে ঘরকে মুসলিমদের সালাত আদায় করার উদ্দেশ্যে একত্র 
হওয়ার জন্য নির্মাণ করা হয়েছে। 


মধ্য হতে সেজদা আল্লাহর নৈকট্য লাভের সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্ম 
হওয়াতে সালাত আদায়ের স্থানের নামকে সেজদা থেকেই নেয়া 
হয়েছে । এ কারণেই মসজিদকে মসজিদ >= বলা হয়ে থাকে 


1 দেখুন: আল্লামা ইবনে মানজুর, লিসানুল আরব, দাল অধ্যায়, মিম পরিচ্ছেদ, ২০৪-২০৪/৩; 
আল্লামা সানআনী, সুবুলুস সালাম, ১৭৯/২। 


6 


মারকা 5,* বলা হয় না। তারপর বর্তমানে মসজিদ শব্দটি 
সালাতের জন্য নির্মিত স্থানের সাথেই খাস। এ কারণেই লোকেরা 
ঈদের সময় সালাত আদায়ের জন্য ঈদ গাহে একত্র হয়; কিন্ত 
তাকে মসজিদ বলে না *| 


ইসলামী পরিভাষায় মসজিদ: 


স্থায়ীভাবে সালাত আদায়ের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে, 
তাকে শরীয়তের পরিভাষায় মসজিদ বলে। শরিয়তের দৃষ্টিতে 
মসজিদের মূল অর্থ হল, ভূ-খণ্ডের এক টুকরো জায়গা যেখানে 
আল্লাহর জন্য সেজদা করা হয়।“* কারণ, যাবের রাদিয়াল্লাহু আনহু 
হতে বৰ্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


5s 5 2) ৯ Ll dats | ET Nl J AEG uh 


« ERT sDLs)\ 


2 ই'লামুস সাজেদ বি-আহকামিল মাসাজেদ, পৃ: ২৭-২৮। আরও দেখুন : কাজী 'ইয়াজ, 
মাশারেকুল আনওয়ার, ২০৭/২; আল-আসফাহানী, মুফরাদাতু আলফাযিল কুরআন, পৃ: ৩৯৭; মোল্লা 
আলী কারী, মিকাতুল মাফাতিহ শারহে মিশকাতু মাসাবিহ, ১২/১০; আত-তিবী, শারহে মিশকাতুল 
মাসাবিহ, ৩৬৩৫/১১ ৷ 
3 প্রফেসর ড. মুহাম্মাদ রুওয়াছ, মুজামু লুগাতিল ফুকাহা, পৃ: ৩৯৭ । 
4 আয-যারকশী, ই'লামুস সাজেদ বি আহকামিল মাসাজেদ পৃ: ২৭। 

7 


“আমার জন্য জমিনকে মসজিদ ও পবিত্র করা হয়েছে। আমার 
উম্মতের কোন ব্যক্তিকে যেখানেই সালাত পেয়ে থাকে, সে যেন 
সেখানেই সালাত আদায় করে নেয়|: এটি আমাদের নবী মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ বৈশিষ্ট্য। তার পূর্বে 
যারা নবী ছিলেন, তাদের জন্য সব স্থানে সালাত আদায় করার 
অনুমতি ছিল না, তাদেরকে শুধু মাত্র গির্জা ও উপাসনালয়ে 
সালাত আদায় করতে হত। $ 


আবু যর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস দ্বারাও বিষয়টি প্রমাণিত, 
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করে 
বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ০ .. 
(৫০০5৫ ৮৯১ :)১০)৷ 455,31 “যেখানেই তোমাকে সালাত 
পেয়ে বসে, তুমি সালাত আদায় কর, এটিই মসজিদ ”| ইমাম 


5 মুত্তাফাকুন আলাইই : সহীহ বুখারী, তাইয়াম্মুম অধ্যায়, পরিচ্ছেদ: হাদদাসানা আব্দুল্লাহ বিন 
ইউছুফ, হাদিস নং ৩৩৫; সহীহ মুসলিম, মাসাজেদ অধ্যায়, পরিচ্ছেদ; মাসাজেদ ও সালাতের স্থান 
সমূহের আলোচনা, হাদিস নং ৫২১। 

6 আল্লামা কুরতবী, আল-মুফহিম (সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে) ১১৭/২। 

7 মুত্তাফাকুন আলাইই : সহীহ বুখারী, কিতাবুল আম্বিয়া, পরিচ্ছেদ : আল্লাহ তা’আলার বাণী- [ 
Ul 4 ll SS ULL 5594 55] হাদিস নং ৪২৫, সহীহ মুসলিম, কিতাবুল মাসাজিদ ও 
সালাতের স্থানসমূহ, হাদিস নং ৫২০। 


8 


নববী রাহিমাহুল্লাহ বলেন, শরীয়ত যে সব স্থানে সালাত আদায় 
করতে নিষেধ করেছে, যেমন- কবরস্থান, নাপাক-স্থান, ময়লা 
আবর্জনা ফেলার স্থান ইত্যাদি ছাড়া বাকী সব জায়গায় সালাত 
আদায় করা জায়েয আছে। অনুরূপভাবে যে কোন কারণেই হোক 
যে সব স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় 
করতে নিষেধ করেছেন, যেমন- উট বাঁধার স্থান, মানুষের 
চলাচলের স্থান, গোসলখানা ইত্যাদি, সে সব স্থানে সালাত আদায় 
করা যাবে না| আর জামে‘ হল, মসজিদের একটি গুণ। এ নামে 
নামকরণ করার কারণ হল, মসজিদ মুসল্লীদের একত্র করে বা 
মসজিদে মুসল্লীরা একত্র হয়। অথবা মসজিদ হল লোকজনের 
একত্র হওয়ার আলামত । এ কারণেই মসজিদকে জামে মসজিদ 
বলা হয়ে থাকে|’ যে মসজিদে জুমুআ‘র সালাত আদায় করা হয়, 
সে মসজিদকেও জামে‘ মসজিদ বলা হয়; যদিও মসজিদ ছোট 
হয়। কারণ, নির্দিষ্ট সময়ে এ মসজিদটি মানুষকে একত্র করে। 


8৪ শারহুন নববী 'আলা সহীহ মুসলিম ৫/৫। 
9 দেখুন: আল্লামা ইবনে মানজুর, লিসানুল আরব, আইন অধ্যায়, জিম পরিচ্ছেদ: ৫৫/৮। 
9 


দ্বিতীয় পরিচ্ছেদ : মসজিদের গুরুত্ব ও ফযিলত 


মসজিদের গুরুত্ব, সম্মান ও ফযিলত বুঝানোর জন্য আল্লাহ 
তা'আলা কুরআনে করীমে আঠারো স্থানে মসজিদের আলোচনা 
করেন।'0 আল্লাহর কাছে মসজিদের মহান মর্যাদা ও সম্মানের 
কারণে তিনি মসজিদকে নিজের প্রতি সম্পর্কিত করেছেন। আর 
আল্লাহর দিকে সম্পর্কিত বিষয়গুলো দু’প্রকার : 


প্রথম প্রকার: এমন কিছু সিফাত যেগুলো নিজে নিজে 
স্বয়ংক্রিয়ভাবে কায়েম হতে পারে না। যেমন- ইলম, কুদরত, 
বক্তব্য, শ্রবণ ও দৃষ্টি। এগুলো হল, গুণ ও বৈশিষ্টকে গুণান্বিত 
সত্তার সাথে সম্পর্কিত করা। সুতরাং আল্লাহর ইলম, কুদরত, 
হায়াত, চেহারা, হাত সবই আল্লাহ সিফাত। আল্লাহর কোন 


10 দেখুন: মুহাম্মাদ ফুয়াদ আব্দুল বাকী, আল কুরআনের শব্দসমূহের অভিধান, আল মুজামুল 
মুফাহরাস পৃ: ৩৪৫ । 
10 


মাখলুক এ সব গুণে তার সদৃশ হতে পারে না। এ সব গুণগুলো 
সাথেই প্রযেজ্য। 


দ্বিতীয় প্রকার: এমন কতক বস্তুকে আল্লাহর সাথে সম্পর্কিত 
করা যেগুলো তার থেকে আলাদা ৷ যেমন- ঘর, উট, বান্দা, রাসূল, 
রূহ ইত্যাদি । এটি হল, মাখলুকের সম্মন্ধ তার খালেকের দিকে। 
তবে আল্লাহর সাথে এ ধরনের সম্মন্ধ সংশ্লিষ্ট বিষয়কে এমন 
বিশেষত্ব ও সম্মানের অধিকারী করে থাকে যা অন্য বস্তুর তুলনায় 
স্বতন্ত্র ও আলাদা| আল্লাহ তা'আলা মসজিদসমূহকে তার নিজের 
দিকে সম্পর্কিত করেছেন যা সম্মান ও মর্যাদাপূর্ণ বলে 
বিবেচিত৷" আল্লাহ বলেন, 


3 445 A Ua HI Of A Secs ES oe LN 55) 


[Mt 5,2] ET 


£ দেখুন : শারহুল আকীদাহ আত-তহাবিয়াহ পৃ: ৪৪২, শায়খ সালমান, আল- 


কাওয়াশিফ আল-জালিইয়াহ ‘আন মাআনী আল-ওয়াসিতিইয়াহ পৃ:২৪২. 
ll 


“আর তার চেয়ে অধিক জালেম কে, যে আল্লাহর 
মসজিদসমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং 
তা বিরান করতে চেষ্টা করে?” '* 


DASA GO... dl HL SAE 5 MIS LG SB 


আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে”! 


[MA GO sles died I 


“আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহরই জন্য । কাজেই তোমরা 
আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না”। 4 


সমগ্র পৃথিবীর প্রতিটি ধুলা-কণার মালিক, খালেক ও নিয়ন্ত্রক 
আল্লাহ হওয়া সত্বেও, মসজিদের বিশেষ মর্যাদা ও ভিন্ন বৈশিষ্ট্য 
রয়েছে। কারণ, মসজিদ বেশ কতক ইবাদাত-বন্দেগী ও আল্লাহর 
নৈকট্য লাভের জন্য নির্মাণ করা হয়। মসজিদ আল্লাহর জন্য; 


12 সূরা আল-বাকারাহ, আয়াত: ১১৪। 
13 সূরা আত-তাওবা, আয়াত: ১৮। 
14 সূরা আল-জ্রিন, আয়াত: ১৮। 


আল্লাহ ছাড়া আর কারো জন্য নয়। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল 
দিয়েছেন, সে ইবাদাতগুলো আল্লাহ ছাড়া আর কারো জন্য করা 
বৈধ নয়, অনুরূপভাবে মসজিদও আল্লাহ ছাড়া আর কারো জন্য 
বানানো বৈধ নয়।' এমনই একটি সম্মন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম স্থাপন করেছেন, যা দ্বারা উদ্দেশ্য হল, আল্লাহর ঘরের 
সম্মান ৷ যেমন তিনি বলেন, 


Syl AALS G2 dl ys or 2 BF 3 by) 


Coase asd Hl on Sy Ll Esty Sl ogis SIH New 


আল্লাহর ঘরসমূহ হতে কোন ঘরে আল্লাহর কিতাব তিলাওয়াত 
করা ও শিক্ষা করার জন্য যখন কোন সম্প্রদায় একত্র হয়, তাদের 
উপর শান্তি নাযিল হয়, রহমত তাদের ঢেকে ফেলে এবং আল্লাহ 
তা'আলা তার যে সব ফেরেশতা আছে, তাদের নিকট তাদের 


15 আল্লামা ড. আব্দুল্লাহ আব্দুর রহমান আল-জুবরীন, মসজিদ বিষয়ক ফুসুল ও মাসায়েল, পৃঃ ৫; 
আল-আসার আত-তারববী, আল্লামা ড. সালেহ বিন গানেম আস-সাদলা, পৃ: 8৪; আরও দেখুন, 
আল-মামনু ওয়াল মাশরু, শায়খ মুহাম্মদ বিন আলী আল-‘আরফায, পৃ: ৬ 

13 


আলোচনা করেন।$ মসজিদের ফযিলত ও মর্যাদার আরও 
প্রমাণ: আল্লাহ তা‘আলা বলেন, 


/ 
CE EE AE 
) 


SYS £25 pe LAID Ps ES SO al N১5) 
ERATE os + 951% on SE Aaa NG cs EE ললে 
SA Dl OL es 2 Ml OPED TSS DUALS IS ES 


Re =! MEE 


“আর আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা 
দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেত খৃস্টান সন্ন্যাসীদের 
আশ্রম, গির্জা, ইয়াহু-দীদের উপাসনালয় ও মসজিদসমূহ- যেখানে 
আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ অবশ্যই তাকে 
সাহায্য করেন৷ যে তাকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, 
পরাক্রমশালী” | '” 


আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য জিহাদের বিধান রাখা 
হয়েছে। আর মসজিদসমূহ হল, জমিনে সর্বোত্তম স্থান যেখানে 
আল্লাহর নামকে সমুন্নত রাখা হয়, তাওহীদের কালিমা উচ্চারণ 


16 সহীহ মুসলিম, জিকির ও দু'আ অধ্যায়, পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের জন্য একত্র হওয়ার 
ফ যলত, হাদিস: ২৬৯৯ । 
17 সূরা আল-হজ, আয়াত: ৪০ । 


করা হয় এবং শাহাদাতাইনের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরয- 
সালাত তাতে আদায় করা হয়। এ কারণেই মসজিদের সম্মান 
রক্ষা করা ও মসজিদ অবমাননা কারীদের প্রতিহত করা 
মুসলিমদের উপর ওয়াজিব আল্লাহ তাআলা বলেন, 


[EO 2 EE LOT 5 Ny 


“আর আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা 
দমন না করতেন” | 


ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহু বলেন, এ আয়াতের সঠিক 
ব্যাখ্যা সম্পর্কে উত্তম কথা হল, আল্লাহ তা'আলা আমাদের জানিয়ে 
দেন- যদি তিনি মানুষকে মানুষের মাধ্যমে প্রতিহত না করতেন, 
তাহলে উল্লেখিত স্থানসমূহ ধ্বংস হয়ে যেত। আর আল্লাহ 
তাআলা কতক মানুষ দ্বারা কতককে ধ্বংস করার অপর অর্থ হল, 
মুসলিমদের মাধ্যমে মুশরিকদের প্রতিহত করা প্রতিহত করার 
অপর অর্থ হল, যারা ক্ষমতাশীল তাদের মাধ্যমে তাদের প্রজাদের 
জুলুম অত্যাচার করা হতে প্রতিহত করা প্রতিহত করার অপর 


অর্থ হল, যারা অন্যের হক বা অধিকারকে ছিনিয়ে নেয়ার জন্য 
মিথ্যা সাক্ষী দেয়ার অনুমতি দেন, তাদের প্রতিহত করা... | 


ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, যদি আল্লাহ তাআলা 
এক সম্প্রদায় থেকে অপর সম্প্রদায়ের লোকদের জুলুম-অত্যাচার 
ও অন্যায়-অনাচারকে প্রতিহত না করতেন, তাহলে জমিন ধ্বং 
হয়ে যেত এবং শক্তিশালী লোকেরা দুর্বল লোকদের নিম্পেষিত 
করে দিত। * 


ইমাম বগবী রাহিমাহুল্লাহু বলেন, যদি আল্লাহ তা'আলা 
জিহাদের মাধ্যমে এবং হদ কায়েম করার মাধ্যমে মানুষকে দমিয়ে 
না রাখতেন, তাহলে প্রতিটি নবীর শরীয়তের গুরুত্বপূর্ণ স্থানগুলো 
ধ্বংস হয়ে যেত| মুসা আ. এর যুগে গির্জা ধ্বংস করা হত, আর 
ঈসা আ. এর যুগে খৃষ্টানদের উপাসনালয় এবং মহাম্মাদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মসজিদসমূহ ধ্বংস করা হত 


18 জামে‘উল বায়ান: ৬৪৭/১৮। 
19 তাফসীরুল কুরআন আল-আজীম পৃ; ৯০১। 
20 তাফসীরুল বাগাবী, ২৯০/৩। 


16 


কেউ কেউ বলেন, আল্লাহর তা'আলার বাণী- ৯53% 
4 22 তে হা সৰ্বনামটি মসজিদসমূহের দিকে ফিরছে। কারণ, 
সেটিই এখানে সর্বাধিক নিকটে । ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহু 
বলেন, এ বিষয়টি সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে উত্তম কথা 
হল, যে ব্যক্তি এ কথা বলে, এর অর্থ হল, 'রুহবান বা 
মুসলিমদের সেই মসজিদসমূহ যেখানে অধিকহারে আল্লাহর নাম 
স্মরণ করা হয়, তা ধ্বংস হয়ে যেত'।*' 


যে ব্যক্তি মসজিদসমূহের পক্ষে লড়াই করে এবং আল্লাহর দ্বীনকে 
সহযোগিতা করে, আল্লাহ তা'আলা তাকে সাহায্য করবেন ৷ আল্লাহ 
তাআলা বলেন, 


[LH © 5256 E55 BS Ras 2 HT SLY 


“আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাকে সাহায্য 
করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান” | ** 


21 জামেয়ুল বায়ান, পৃ: ৬৫০/১৮ ৷ আরও দেখুন: তাফসীরে ইবনে কাসীর, পৃ: ৯০১। 
22 সূরা আল-হজ, আয়াত: ৪০ । 
17 


তারপর আল্লাহ তাআলা যারা সহযোগিতা করে, তাদের প্রশৎ 
করে বলেন, 


Ll 03 ies ATLAS eT Gd HEE 
(ULL © 2 Ee GEA 2 bs B32 


“তারা এমন যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে তারা 
সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজের আদেশ 
দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে; আর সব কাজের 
পরিণাম আল্লাহরই নিয়ন্ত্রণে” “2 


মসজিদের গুরুত্ব ও ফযিলত অধিক হওয়ার কারণে, মসজিদ 
নির্মাণে বাধা দেয়াকে দুনিয়াতে আল্লাহ তা'আলা সবচেয়ে নিকৃষ্ট 
ও বড় অন্যায় বলে আখ্যায়িত করেন৷ আল্লাহ তা'আলা বলেন, 


& Ee el dil al ad 4 ad odd 
[Mt AA EE 


23 সূরা আল-হজ, আয়াত: ৪১। 
18 


“আর তার চেয়ে অধিক জালেম কে, যে আল্লাহর মসজিদসমূহে 
তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান 
করতে চেষ্টা করে?। ** 


মনে রাখতে হবে, ইসলাম পূর্ব যত দ্বীন বা শরীয়ত দুনিয়াতে 
এসেছিল, ইসলামের আগমনের পর এগুলো সব রহিত হয়ে 
গেছে। পূর্ববর্তী লোকদের দ্বীন ও ধর্ম রহিত হওয়াতে তাদের 
গির্জা, উপসনালয় ও সকল ইবাদাতগৃহ আবাদ করাও বন্ধ করতে 
হবে। এখন শুধু মাত্র মুসলিমদের মসজিদসমূহই অবশিষ্ট আছে। 
সুতরাং, এখন শুধু মসজিদ সমূহের মান-মর্যাদা ও সম্মানকে 
সমুন্নত রাখতে হবে।** আল্লাহ তা'আলা বলেন, 


ft ) 
> 


[YANG 


G2 ESS ES AG od 


24 সূরা আল-বাকারাহ, আয়াত: ১১৪ 
25 দেখুন : মসজিদ বিষয়ক কিতাব ফুসুল ও মাসায়েল, আল্লামা আব্দুল্লাহ আব্দুর রহমান আল-জুবরীন, 


পৃ:৬। 


19 


“সে সব ঘরে, যাকে সমুন্নত করতে এবং যেখানে আল্লাহর নাম 
যিকর করতে আল্লাহই অনুমতি দিয়েছেন।*€ আল্লাহই সাহায্য 
কারী”। * 


মসজিদের ফযিলত সম্পর্কে বিভিন্ন হাদিস; 


আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


CUdtzal dll SAN als dna a SM A SAR LE 


আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান হল, মসজিদসমূহ, আর 
আল্লাহর নিকট সর্বাধিক নিকৃষ্ট শহর হল, বাজারসমূহ| *8 


ইমাম নববী রাহিমাহুল্লাহ ৮১০০ 4! 4 ১১ ৩! হাদিসটির 
ব্যাখ্যায় বলেন, কারণ মসজিদগুলো হল, আল্লাহর ইবাদাত- 
বন্দেগীর ঘর এবং এগুলোর বুনিয়াদ হল, তাকওয়া নির্ভর । আর 


26 সূরা আন-নূর, আয়াত: ৩৬ । 
27 তাফসীরে ইবনে কাসীর, পৃ: ১০৯। 
28 সহীহ মুসলিম, কিতাবুল মাসাজেদ এবং সালাতের স্থানসমূহ। পরিচ্ছেদ; ফজরের সালাতের 
পর সালাতের স্থানে বসার ফযিলত এবং মসজিদের ফযিলত, হাদিস; ৬৭১। 
20 


vasll hl IL ১১১০59 কারণ, বাজার হল, ধোঁকা, প্রতারণা, 
সুদ-ঘুষ, মিথ্যাচার, মারা-মারি, হানা-হানি, ওয়াদা ভঙ্গ করা, 
আল্লাহর জিকির হতে বিরত রাখা ইত্যাদির স্থান। ** 


ইমাম কুরতবী রাহিমাহুল্লাহ (৪০৯৬০ 4 4 ১A ০ 
ঘর এবং সর্বাধিক প্রিয় ভু-খণ্ড হল, মসজিদ সমূহ। কারণ, 
মিলনকেন্দ্র, ইসলামের নির্দেশনসমূহের বহি:প্রকাশ ও 
ফেরেশতাদের একত্র হওয়ার স্থান হিসেবে খাস করা হয়েছে। 
আর বাজার আল্লাহর নিকট সর্বাধিক নিকৃষ্ট হওয়ার কারণ, 
পার্থিব উদ্দেশ্য লাভের জন্য এবং আল্লাহর জিকির হতে গাফেল 
রাখার জন্য। কারণ, বাজার হল, মিথ্যাচারিতার স্থান, শয়তানের 
রণক্ষেত্র । শয়তান এখানেই তার ঝাণ্ডা স্থাপন করে ওত পেতে 
আছে| 20 


29 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা, ১৭৭/৫। 
30 আল-মুফহিম (সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে), ২৯৪/২। 
21 


তৃতীয় পরিচ্ছেদ: সর্বোত্তম মসজিদসমূহ 


মনে রাখবেন, তিনটি মসজিদ জমিনে সর্বোত্তম মসজিদ: আল- 
মসজিদুল হারাম, মসজিদ আন-নববী ও আল-মসজিদুল আকসা । 


APA lh U0 UI ONG ey Te Sl il dy biel 
Ol. UE es FS 05 0 GAN iol UG S| Sd 
US 02 ES ১) OEE Lal, dis 


“আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! সর্ব প্রথম কোন 
মসজিদটি দুনিয়াতে নির্মাণ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-মসজিদুল হারাম, তারপর 
কোনটি? বললেন, আল-মসজিদুল আকসা। আমি বললাম 
উভয়ের মাঝে সময়ের ব্যবধান কত? তিনি বললেন, চল্লিশ বছর । 


22 


সালাতের ওয়াক্ত তোমাকে যেখানেই পেয়ে বসে, সেখানে সালাত 
আদায় কর এবং সেটিই তোমার জন্য মসজিদ” | *' 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


i) bibs 33 coll ss 12) ns dl ১১ 24+ Jy 


« PS 


“হাজরে আসওয়াদটি জান্নাত থেকে নাযিল হয়। তখন সেটি 
দুধের চেয়েও অধিক সাদা ছিল। কিন্তু আদম সন্তানদের গুনাহ 
সেটিকে কালো করে ফেলছে”| আল্লামা ইবনে খুযাইমা 
রাহিমাহুল্লাহ হাদিসটি এ শব্দে বর্ণনা করেন, শুগ্র = ৯৬৮ এ 
“বরফ হতেও অধিক সাদা” | * আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু 


31 মুত্তাফাকুন আলাইহ : সহীহ বুখারি, কিতাবুল আম্বিয়া, পরিচ্ছেদ: ১5)| SIL 514 E55 
১%) হাদিস নং: ৪২৫ সহীহ মুসলিম, কিতাবুল মাসাজেদ ও সালাতের স্থানসমূহ ৷ হাদিস নং, 
৫২০ 

32 সুনান আত-তিরমিযি, তিনি বলেন, হাদিসটি হাসান সহীহ, কিতাবুল হজ, পরিচ্ছেদ : হাজারে 
আসওয়াদের ফযিলত, রুকন ও মাকাম সম্পর্কে যা এসেছে, হাদীস নং-৮৭৭ ৷ ইবনু খুজাইমা তার 
সহীহ গ্রন্থে ২২০/৪; আল্লামা আলবানী সহীহ সুনানে তিরমিষযিতে হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত 
করেন ৬৩১/১; আরনাউত জামেউল উসুলে ২৭৫/৯ একে হাসান বলেন। 

23 


আনহু হতে আরও বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


7 


2 4 G2 IL at ras Ise SAAD ps2 Nl ainsdd ly 

Uz Al rk 
”নিশ্চয় আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন পাথরটিকে দুটি চোখ 
দিয়ে প্রেরণ করবেন যদ্বারা সে দেখতে পাবে এবং মুখ দেয়া হবে, 
যার দ্বারা সে কথা বলবে যারা সত্যিকার অর্থে তাকে চুমু দিত, 
সে তাদের পক্ষে সাক্ষী দেবে” | ১ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


dl Nl ol Ls Do ll 2 al lin Su S DL) 
well 


“আমার এ মসজিদে এক সালাত আদায় করা, মসজিদে হারাম 
ছাড়া অন্য মসজিদে এক হাজার সালাত আদায় করা হতে 


33 সুনান আত-তিরমিযি, কিতাবুল হজ, পরিচ্ছেদ : হাজারে আসওয়াদ সম্পর্কে যা এসেছে। হাদীস 
নং-৯৬১; তিনি বলেন, হাদিসটি হাসান ৷ ইবনু খুজাইমা ২০/৪; মুসনাদ আহমাদ ২৬৬/১; আল্লামা 
আলবানী সহীহ সুনানে তিরমিযিতে হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন ২৮৪/১; হাকেম 
হাদিসটিকে সহীহ বলেন ৪৫৭/১, এবং ইমাম যাহাবীও তার সাথে এক্যমত পোষণ করেন। 

24 


উত্তম”|%* সঠিক হল, মসজিদে হারামে সালাত আদায় করা 
অন্যত্ৰ আদায় করার চেয়ে বন্ুগুণ বেশী|১£ জাবের রাদিয়াল্লাহু 
আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Cola bs Do DEL 2 Jl FLA ll SDS 


যে কোনো মসজিদে এক হাজার সালাত আদায় করা হতে উত্তম। 
আর মসজিদে হারামে সালাত আদায় করা অন্য মসজিদে এক 
লক্ষ সালাত আদায় করা হতে উত্তম”|*€ অপর হাদিসে বর্ণিত 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


( - a PUNE +2 Al (bl) & Dall, 


34 মুত্তাফাকুন আলাইহ : সহীহ বুখারি, পরিচ্ছেদ: মক্কা ও মদীনার মসজিদদ্বয়ে সালাত আদায়ের 
ফযিলত, হাদিস নং ১১৯০ । সহীহ মুসলিম, কিতাবুল হজ, মক্কা ও মদীনার মসজিদদ্বয়ে সালাত 
আদায়ের ফযিলত, হাদিস নং ১৩৯৪। 

35 দেখুন: মাজমুয়ায়ে ফতোয়া, ইমাম বিন বায, ২৩০/১২। 

36 সুনান ইবনে মাযা, সালাত কায়েম করা অধ্যায়, হাদিস নং ১৪০৬; আহমদ ৩৪৩/৩; আল্লামা 
আলবানী হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন, সহীহ সুনান ইবনে মাযা ২৩৬/৩; এরওয়াউল 
গালীল ৩৪১/৪। 


25 


“বাইতুল মাকদিসে সালাত আদায় করা অন্য মসজিদে পাঁচ শত 
সালাত আদায় করার সমান”| 3” আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


EE EE 


“তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করা 
যাবে না । মসজিদ তিনটি হল, আমার এ মসজিদ, মসজিদে হারাম 
ও মসজিদে আকসা”। বুখারির শব্দাবলী নিম্নরূপ: 


ddl ary el ell 2 BD IL NL JIN 5 Yh 
CaN rs Fi ls dl Jo 


“রতন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করা 
যাবে না। মসজিদ তিনটি হল, মসজিদে হারাম, রাসুল সাল্লাল্লাহু 


37 আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বাযযার ও ইবনে আব্দুল বার বর্ণিত হাদিস। বাযযার একে 
হাসান বলেছেন। বায়হাকী শুআবুল ঈমানে এটি বর্ণনা করেছেন। দেখুন ফাতহুল বারী, ইবনে 
হাজার ৬৭/৩। 


26 


আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদ, মসজিদে আকসা” |--_ আবু 
ওয়াসাল্লাম বলেন, 


ts23> de Ems Ll 9 23) ES G8 UF lo) 


“আমার ঘর ও মিম্বারের মাঝে জান্নাতের বাগানসমূহ হতে একটি 
বাগান রয়েছে। আর আমার মিম্বার আমার হাউজের উপর” ** 


চতুর্থ পরিচ্ছেদ : তিনটি মসজিদের পর সর্বোত্তম মসজিদ হল, 
মসজিদে কুবা 


এর পক্ষে প্রমাণ হলো : আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত হাদীস ৷ তিনি বলেন, 


? মত্বাফাকুন আলাইহ : সহীহ বুখারি, মক্কা ও মদীনার মসজিদে সালাত আদায়ের ফযিলত অধ্যায়, 
পরিচ্ছেদ : মক্কা ও মদীনার মসজিদে সালাত আদায়ের ফযিলত, হাদীস-১১৮৯ ৷ সহীহ মুসলিম 
কিতাবুল হজ, পরিচ্ছেদ : তিনটি মসজিদের ফযিলত, হাদীস- ১৩৯১। 

39 মুত্তাফাকুন আলাইহ : সহীহ বুখারি, মক্কা ও মদীনার মসজিদে সালাত আদায়ের ফযিলত 
অধ্যায়, পরিচ্ছেদ : কবর ও মিম্বরের মাঝখানে সালাত আদায়ের ফযিলত, হাদীস-১১৯৬ ৷ সহীহ 
মুসলিম কিতাবুল হজ, হাদীস- ১৩৯১ 


27 


HSL Gale Ge LF lS an Gl ola 3 ede hl be AOE 


A alaiy mS cp dhl us ON 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে একদিন 
মসজিদে কুবায় পায়ে হেঁটে বা আরোহণ করে উপস্থিত হতেন। 
আব্ল্পাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর অনুকরণ করতেন মুসলিমের বর্ণনায় হাদিসটি এ 
শব্দে বর্ণিত, তিনি বলেন, 


bey tS, lz Ec Sh 5 lS HI dl Jy 
(OES) 43 Ge} 
ও আরোহণ করে উপস্থিত হতেন এবং তাতে তিনি দুই রাকাত 
সালাত আদায় করতেন”|“ সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু 
আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


40 মুত্তাফাকুন আলাইহ : সহীহ বুখারি, মক্কা ও মদীনায় সালাত আদায় করা অধ্যায়, পরিচ্ছেদ, 

প্রতি শনিবার মসজিদে কুবাতে আগমনের ফযিলত, হাদিস নং ১১৯৩; সহীহ মুসলিম, কিতাবুল 

হজ, পরিচ্ছেদ : মসজিদে কুবাতে সালাত আদায় করা ও মসজিদে কুবার ফযিলত, হাদীস- ১৩৯৯ । 
28 


DS 4 8 Do a3 bos lS ies SS im B 5 


(5c 


“যে ব্যক্তি স্বীয় গৃহে পবিত্রতা অর্জন করল, অত:পর মসজিদে 
কুবাতে উপস্থিত হয়ে [দুই রাকাত] সালাত আদায় করল, তার 
জন্য ওমরা করার সাওয়াব মিলবে।“*' উসাইদ বিন যুহাইর আল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 


(5 2S slS  B Da) 


“মসজিদে কুবাতে সালাত আদায় করা ওমরা আদায় করার 
সমান” |“4* এ সাওয়াব তার জন্য যে মসজিদে কুবার উদ্দেশ্যে 


সফর করে নাই বরং সে শুধু মদিনা হতে গিয়ে মসজিদে কুবাতে 


41 সুনান নাসায়ী, কিতাবুল মাসাজিদ, মসজিদে কুবাতে সালাত আদায় করার ফযিলত, হাদিস নং 
৭০০, সুনান ইবনু মাযা: ১৪১২, আর শায়খ আলবানী একে সহীহ বলেছেন। দেখুন, সহীহ সুনান 
আন-নাসাঈ ১৫০/১০; সহীহ ইবনে মাযা, ২৩৭/৭ ৷ 
42সুনান আত- তিরমিযি, কিতাবুস সালাত, পরিচ্ছেদ: মসজিদে কুবাতে সালাত আদায় প্রসঙ্গে ৷ 
হাদিস নং ৩২৪; সুনান ইবনু মাযা, সালাত কায়েম করা অধ্যায়, মসজিদে কুবাতে সালাত আদায় 
বিষয়ে আলোচনা, হাদিস নং ১৪১১ । আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ সুনান আত-তিরমিযিতে 
সহীহ বলে আখ্যায়িত করেন ১০৪/১; সহীহ সুনান ইবনে মাযা; ২৩৭/১। 

29 


সালাত আদায় করে অথবা সে মদিনার মসজিদের উদ্দেশে সফর 
করেছে এবং সেখান থেকে মসজিদে কুবা যিয়ারত করতে গিয়েছে 
এবং তাতে সালাত আদায় করেছে অন্যথায় তিন মসজিদ ব্যতীত 
নাই । যেমনটি পূর্বে আলোচনা করা হয়েছে। 


পঞ্চম পরিচ্ছেদ : মসজিদ বানানো ও মসজিদ আবাদ করার 
ফযিলত 


এ বিষয়ে অনেক আয়াত ও হাদিস বর্ণিত, যেগুলো মসজিদ 
বানানো ও মসজিদ আবাদ করার প্রতি বিশেষ যত্নবান হওয়ার 
প্রতি গুরুত্বারোপ করে আল্লাহ তা'আলা বলেন, 


ARAN O 23 edly AL SA 4 A Ips 5 IY 


আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে” | * 


43 সূরা আ-তাওবা, আয়াত: ১৮। 
30 


মসজিদসমূহের আবাদ মসজিদ বানানো, পরিষ্কার করা, 
মসজিদে বিছানা বিছানো ও মসজিদ থেকে নাপাকী দূর করা 
ইত্যাদি বিভিন্ন কর্ম দ্বারা হয়ে থাকে। অনুরূপভাবে মসজিদে 
সালাত আদায়, সালাতের জামা‘আতে উপস্থিত হওয়া, মসজিদে 
শিক্ষা দেয়া, শিক্ষা নেয়া ইত্যাদির জন্য বার বার মসজিদে গমন 
করা দ্বারাও মসজিদ আবাদ করা হয়ে থাকে।“* এ ছাড়াও আরও 
যত ধরনের ইবাদাত যা কেবলই আল্লাহর জন্য করা হয়ে থাকে 
সে সবের উদ্দেশ্যে মসজিদে গমন করা। আর যাবতীয় সব 
ইবাদাত-বন্দেগী আল্লাহর জন্যই । যেমন- আল্লাহ তা'আলা বলেন, 


[ANE OI Bl LEIS NH SA 8; 
“আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহরই জন্য । কাজেই তোমরা 


আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না”।“5 আল্লাহ রাব্বুল 
আলামীন আরও বলেন, 


44 দেখুন, আল্লামা রাগেব আল ইস-ফাহানীর কুরআনের শব্দসমূহের সম্ভার পৃ; ৫৮৬, আল্লামা 
তাবারীর জামেউল বায়ান ১৬৫/১৪; তাফসীরে বগবী ১৭৪/২; তাফসীরে সাদী পৃ: ২৯১। 
45 সূরা আল-ভ্রিন, আয়াত: ১৮। 


31 


os ag LE HT EGO UT Etd) 
5 2 25 Al, Ss PE $Y je 6) JS; 
£ EES 2 2 
Mu Dil ss isc ee Me El 


«2424 39,1- 


[YA or SAG 


“সে সব ঘরে, যাকে সমুন্নত করতে এবং যেখানে আল্লাহর নাম 
জিকির করতে আল্লাহই অনুমতি দিয়েছেন। সেখানে সকাল 
সন্ধ্যায় তার তাসবীহ পাঠ করে সে সব লোক, যাদেরকে ব্যবসা- 
বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর যিকির, সালাত কায়েম করা ও 
যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা সেদিনকে ভয় 
করে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। যেন আল্লাহ্‌ 
তাদেরকে প্রদান করেন উত্তম প্রতিদান এ আমলের যা তারা 
করেছে এবং স্বীয় অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। আর 
আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিষিক প্রদান করেন” 46 

আল্লাহ তা'আলার বাণী- [57 এ 4 531] এর অর্থ, আল্লাহ 


তা‘আলা মসজিদ বানানো, সমুন্নত রাখা, আবাদ করা ও পবিত্র 
করার নির্দেশ দেন। আবার কেউ কেউ বলেন, এর অর্থ হল, 
মসজিদের জিম্মাদারি গ্রহণ করা, ময়লা আবর্জনা, যে সব কথা বা 


46 সূরা নূর, আয়াত: ৩৬-৩৮ । 
32 


কাজ মসজিদে করা উচিত নয় তার থেকে মসজিদকে পবিত্র 
রাখা ।“” ইমাম তাবারী রাহিমাহুল্লাহু বলেন, Sx of 4 53] এ 
কথার অর্থ হল, আল্লাহ ঘরকে বানানোর নির্দেশ দেন। আবার 
কেউ কেউ বলেন, আল্লাহর ঘরকে সম্মান করার নির্দেশ দেন। 
তিনি আবার প্রথম ব্যাখ্যাকে প্রাধান্য দেন। তিনি বলেন, দুটি 
ব্যাখ্যার মধ্য হতে উত্তম ব্যাখ্যা আমার নিকট যে কথা মুজাহিদ 
রাহিমাহুল্লাহু বলেছেন, আয়াতের অর্থ আল্লাহ তা'আলা মসজিদকে 
উঁচু করে নির্মাণ করার নির্দেশ দেন যেমন- আল্লাহ তাআলা অন্য 
আয়াতে বলেন, 


[Vv 550 { © Jets Al 6s S655 27) B30) 


“আর স্মরণ কর, যখন ইবরাহীম ও ইসমাঈল কাবার 
ভিতগুলো উঠাচ্ছিল”|“*ঃ কারণ, ঘর ও নির্মাণ কাজে সমুন্নত 
রাখার অর্থ অধিকাংশ সময় এটিই হয়ে থাকে ।“* আল্লামা সাদী 
রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তা'আলার বাণী- J ধরা ৪3৩০ ৬ 


47 ইমাম ইবনে কাসীরের তাফসীরুল কুরআন আল আজীম পৃ: ৯৪৩ 

48 সূরা আল-বাকারা, আয়াত: ১২৭ । 

49 আল্লামা তাবারীর জামেয়ুল বায়ান, ১৯০/১৯, দেখুন, তাফসীর আল-বাগাবী ৷ ৩৪৭/৩. 
33 


2 ৯ 533 67 - আয়াতটি মসজিদের বিধানসমূহের 
সামগ্রিক একটি চিত্র । ফলে মসজিদ বানানো, মসজিদ পরিস্কার 
করা, মসজিদ হতে কষ্টদায়ক বস্তু সরানো, মসজিদকে পাগল ও 
ছোট বাচ্চা যারা নাপাক থেকে সতর্ক থাকে না, তাদের থেকে 
হেফাযত করা, কাফের-মুশরিক থেকে রক্ষা করা, মসজিদে খেল- 
তামাশা করা হতে বিরত থাকা এবং আল্লাহর জিকির ছাড়া বড় 
আওয়াজ করা হতে বিরত থাকা সবই আয়াতের অন্তর্ভুক্ত” | 


UN 2s els 5 He Alte dl J) AA SOA 

Jeol ox eS of dl le E> 4) cdl © gs Lal) 
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের বলতে 
দেখেছি, তারা বলেন, মসজিদসমূহ আল্লাহর আল্লাহর ঘর। যে 
আল্লাহর জন্য ওয়াজিব। *' 


50 আল্লামা সা’দী রাহিমাহুল্লাহু এর তাইসীরুর রহমান ফি কালামীল মান্নান, পৃ: ৫১৮ 
51 আল্লামা ইবনে জারির, জামেয়ুল বায়ান, ১৮৯/১৯ । 
34 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানো বিষয়ে 
মানুষকে উৎসাহ দেন এবং তাদের নছিহত করেন। যেমন, 
ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


B20 alam 2 Ge0 UG asles AE—S JE Vise 3 
CLL GS ales 2 


“যে ব্যক্তি একটি মসজিদ বানায়”, বুকাইর বলেন, আমার বিশ্বাস 
তিনি বলেছেন, ‘তার দ্বারা সে আল্লাহর সন্তোষ লাভের আশা 
করে’, আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য অনুরূপ একটি ঘর 
বানাবেন”| মুসলিম শরিফে হাদিসটি এভাবে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


dl ans 4 GF PUES Eas Ams JEU Megcis By 52) 


CEL Gb 2 dil se ds 


“যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানায়”, বুকাইর বলেন, 
আমার বিশ্বাস তিনি বলেছেন, ‘তার দ্বারা সে আল্লাহর সন্তোষ 


35 


লাভের আশা করে’ আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য একটি 
ঘর বানাবেন” |** 


রাহিমাহুল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
বাণী- [০০ ৯ ৩৮] -তে মসজিদ শব্দটি নাকিরা ব্যবহারের 
কারণ, ব্যাপক অর্থ বুঝানো। সুতরাং, ছোট মসজিদ ও বড় 
মসজিদ সবই হাদিসের অন্তর্ভুক্ত আনাস রাদিয়াল্লাহু আনহু এর 
হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


“যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানায় ছোট হোক বা বড় 
হোক, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে একটি ঘর 


52 বুখারি ও মুসলিম : সহীহ বুখারি, কিতাবুস সালাত, পরিচ্ছেদ, মসজিদ বানানো আলোচনা, 
হাদিস নং ৪৫০; সহীহ মুসলিম, কিতাবুস সালাত, মসজিদসমূহ বানানোর ফযিলত সম্পর্কে 
আলোচনা ৷ হাদিস নং ৫৩৩ ৷ 


36 


বানাবেন” |?’ আবু জর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


CELL bens 4 all G2 ES Jamis 345 ls lacs dl G2 cy 


“যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর বানায় যদিও সেটি একটি 
পাখির বাসার” সমান হয়, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে 
একটি ঘর বানাবেন” | ৯ 


হাফেয ইবনে হাজার রাহিমাহুল্লাহু বলেন, অধিকাংশ আলেমগণ 
কথাটিকে “মুবালাগা’ বলে ব্যাখ্যা করেছেন কারণ, যে জায়গাটিতে 
পাখি তার ডিম রাখা ও তাপ দেয়ার জন্য তালাশ করে, তা 
সালাত আদায় করার জন্য যথেষ্ট নয়। আবার কেউ কেউ বলেন, 
কথাটি দ্বারা বাহ্যিক অর্থই উদ্দেশ্য; অর্থাৎ, কোন ব্যক্তি মসজিদের 
প্রয়োজনে উল্লেখিত পরিমাণ জায়গা মসজিদের জন্য বাড়াল অথবা 


53 তিরমিযি, কিতাবুস সালাত, মসজিদ বানানো ফযিলত সম্পর্কে আলোচনা; হাদিস, ৩১৯ । সহীহ 
তারগীব ও তারহীবে আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন। ১০১/১। 

54 আল্লামা মুনযিরির তারগীব ও তারহীব, ২৬২/১। 

55 আল্লামা আলবানী সহীহ তারগীব ও তাহযীবে হাদিসটি বিশুদ্ধ বলে আখ্যায়িত করেন। বাযযার ও 
তাবরানী সগীরের মধ্যে হাদিসটি বর্ণনা করেন। হাদিসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। ইবনে হিববান, 
৪৯০/৪, হাদিস নং ১৬১০ 


37 


একটি মসজিদ নির্মাণে একাধিক লোক অংশ গ্রহণ করল এবং 
প্রতিটি ব্যক্তির অংশ উল্লেখিত পরিমাণ হল, তাহলে সেও এ 
পুরস্কারের অধিকারী হবেন। এ অর্থ তখন যখন মসজিদ দ্বারা 
উদ্দেশ্য হবে আমরা মসজিদ বলতে যা বুঝি অর্থাৎ যে ঘরকে 
সালাত আদায় করার জন্য নির্মাণ করা হয়ে থাকে। আর যদি 
মসজিদ দ্বারা উদ্দেশ্য শাব্দিক অর্থ- কপাল রাখার- জায়গা হয়ে 
থাকে, তা হলে উল্লেখিত কোন ব্যাখ্যার কোন প্রয়োজন নাই । 
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী দ্বারা বুঝা 
যায়, বাস্তব মসজিদ ৷ কারণ, উম্মে হাবীবাহ রাদিয়াল্লাহু আনহু এর 
বৰ্ণনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী- যে ব্যক্তি 
আল্লাহর জন্য একটি ঘর বানায়- এ কথারই সমর্থন করে। 
আল্লামা সামাওয়াইহি রাহিমাহুল্লাহ তার ফাওয়ায়েদ কিতাবে হাসান 
সনদে এ হাদিসটি উল্লেখ করেন। তবে অন্য কেউ একে রূপক 
অর্থে ব্যবহার করাতে কোন অসুবিধা নাই । কারণ, প্রতিটি বস্তুর 
নির্মাণ তার হিসাব অনুযায়ী হয়ে থাকে । আমরা আমাদের সফরের 
পথে অনেক ছোট ছোট মসজিদ দেখেছি। অনেক মসজিদ এমন 
আছে যেগুলোতে সেজদার জায়গা ছাড়া আর কোন জায়গাই নাই । 


38 


আনহা হতে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর অনুরূপ একটি হাদিস 
বর্ণনা করেন৷ তাতে তিনি এ কথাটি বৃদ্ধি করেন, ‘আমি বললাম 
রাস্তায় যে সব মসজিদগুলো দেখা যায়? তিনি বললেন, হ্যাঁ। ইমাম 
তাবরানী রাহিমাহুল্লাহ আবু করসাফা হতে অনুরূপ একটি হাদিস 
বর্ণনা করেন৷ উভয় হাদিসের সনদ বিশুদ্ধ ৷” 


আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী- & ০ 
॥ 4১ {== এর অর্থ, মসজিদ বানানোর উদ্দেশ্য একমাত্র 
আল্লাহকে রাজি-খুশি করা । $ আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহু 
আল্লামা ইবনুল জাওযী রাহিমাহুল্লাহু হতে বর্ণনা করে বলেন, যে 
ব্যক্তি মসজিদ নির্মাণ করে, তাতে তার নাম লিপিবদ্ধ করে, সে 
এখলাস হতে অনেক দূরে সরে যায়|” আর যে ব্যক্তি টাকার 
বিনিময়ে মসজিদ নির্মাণ সে কখনো এ সাওয়াব পাবে না। কারণ, 
তার কোন ইখলাস নাই৷ যদি তার ইখলাস অনুযায়ী তাকে কিছু 


5 ফাতহুল বারী শারহে সহীহ আল-বুখারি ৫৪৫/১ 
57 আল-মুফহিম সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে ১৩০/২। 
58 ফতহুল বারী, ৫৪৫/১। 


39 


সাওয়াব দেয়া হবে। তার মধ্যে পরিপূর্ণ ইখলাস না থাকায় সে 
পুরো সাওয়াব পাবে না। আর পরিপূর্ণ ইখলাস তখন সাব্যস্ত হবে 
যখন সে কোন বিনিময় গ্রহণ করবে না| 


ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর বাণী-॥ 4 3 ০ 4 ৷ 9৯ এর অর্থ সম্পর্কে 
এখানে উদ্দেশ্য নয়। এখানে অর্থ হল, আল্লাহ তা'আলা তার 
মসজিদ বানানোর সাওয়াব দ্বারা মহান, সম্মানিত ও উচ্চমানের 
একটি ঘর বানাবে।€ ইমাম নববী রাহিমালুল্লাহু বলেন, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী- [4:4] এর দুটি অর্থ 
হতে পারে। এক: আল্লাহ তা'আলা তার জন্য একটি ঘর বানাবে। 
কিন্তু ঘরটি কত বড় হবে এবং এর সৌন্দর্য যে কত বেশী হবে, 
সে সম্পর্কে আমাদের কারো অজানা নয়। অর্থাৎ, দুনিয়ার কোন 
চোখ তা দেখতে পায়নি এবং কোন মানুষের অন্তর তা কখনো 
চিন্তা করেনি । দ্বিতীয়; এ কথার অর্থ, এ ঘরের ফযিলত জান্নাতের 


59 ফতহুল বারী, ৫৪৫/১। 
60 আল-মুফহিম সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে ১৩০/২। 
40 


অন্যান্য ঘরসমূহের তুলনায় এমন হবে, যেমন দুনিয়াতে অন্যান্য 
ঘরের উপর মসজিদের ফযিলত অনেক বেশি।*' 


হাফেয ইবনে হাজর রাহিমাহুল্লাহু বলেন, এ কথার 
সন্তোষজনক উত্তরের মধ্যে আরেকটি হল, এখানে ‘অনুরূপ’ দ্বারা 
উদ্দেশ্য হল সংখ্যা । অর্থাৎ একটি মসজিদ বানালে তার জন্য 
একটি ঘর বানানো হবে। আর ঘরটি কেমন হবে, তা হল তার 
নিয়ত ও ইখলাসের সাথে বিবেচ্য। কারণ, অনেক সময় দেখা যায় 
একটি ঘর দশটি ঘর হতে এমনকি একশটি ঘর হতেও উত্তম। €* 
ইমাম নববীর মতে এটি হল প্রথম অর্থ। আর সুবিশাল জান্নাতের 
ঘর আর সংকীর্ণ দুনিয়ার ঘরের মধ্যে নি:সন্দেহে বলা যায় 
আকাশ পাতাল পার্থক্য থাকবে। কারণ, জান্নাতের এক বিঘাত 
জায়গা দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সব হতে উত্তম|$ আবু 
ওয়াসাল্লাম বলেন, 


61 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা ১৮/৫ 
62 ফতহুল বারী, ৫৪৬/১। 
63 ফতহুল বারী, ৫৪৬/১। 


41 


(EEE TART PE MEE REE ER 
lala he sel hl YY bs gles | BE Ss scan ass Ls 


(552 1a cy indy Sly S22 BAL pr 3 Bo 


“একজন মুমিনের মৃত্যুর পর তার নেক আমল ও নেকীসমূহ যা 
তার সাথে সম্পৃক্ত হবে, তা হল, যে ইলম সে শিক্ষা দিয়েছে এবং 
প্রসার করছে। আর যে সব নেক সন্তান সে দুনিয়াতে রেখে গেছে 
এবং কুরআনের মুসহাফ সে রেখে গেছে অথবা কোন মসজিদ 
নির্মাণ করেছে কিংবা মুসাফিরদের জন্য কোন ঘর বানিয়েছে, 
অথবা কোন একটি পানির ঝর্ণা প্রবাহিত করেছে বা তার স্বীয় 
সম্পদ হতে তার সুস্থ থাকা অবস্থায় বা জীবদ্দশায় দান খয়রাত 
করেছে, যা তার মৃত্যুর পর তার সাথে সম্পৃক্ত হবে।* 


ষষ্ঠ পরিচ্ছেদ : মসজিদে গমনের ফযিলত 


64 ইবনে মাযা, পরিচেছদ: যে ব্যক্তি ইলম পৌঁছায়, হাদিস ২৪২, আল্লামা আল-বানী সহীহ তারগীব 
ও তারহীবে হাদিসটিকে হাসান বলে আখ্যায়িত করেন। 
42 


করা, আল্লাহর মহান ইবাদাত ৷ হাদিসে এর অনেক ফযিলত বর্ণিত 
আছে| যেমন- 


এক- যারা মসজিদকে অধিক ভালোবাসে তারা কিয়ামতের দিন 
কোন ছায়া থাকবে না। প্রমাণ; আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


by I pLY Ab NY) Bb N 2 db 3 dis dl ales i) 

lS UE Nes FLA SB Gt 4 Js Dole 3 bs 
SlL:d Jay as Sl sll a03 J le U5) de ss 
G25 Lb dL dS Y > bls Ia GS J dl 


Glin wtlit Ll Ali G58, fens chtas 


তারা ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। এক- ন্যায় পরায়ণ 
বাদশা, দুই- এঁ যুবক, যে তার যৌবনকে আল্লাহর ইবাদাতে ক্ষয় 
করল, তিন- এঁ লোক যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে 


43 


ভালোবাসতো এবং তারই ভিত্তিতে একত্র হত এবং তারই 
ভিত্তিতে পৃথক হত৷ পাঁচ- এ ব্যক্তি যাকে কোন রূপসী ও সম্ান্ত 
নারী তার সাথে অপকর্মের প্রতি ডাকলে, সে বলে আমি 
আল্লাহকে ভয় করি। ছয়-এ ব্যক্তি যে এত গোপনে দান করল, 
তার বাম হাত জানে না, ডান হাত কি দান করল।| সাত- এঁ ব্যক্তি 
যে নির্জনে আল্লাহকে স্মরণ করল এবং তার চক্ষুদ্বয় আল্লাহর ভয়ে 
কাঁদল”| মুসলিম এর বর্ণিত শব্দাবলী- ১) ৮-৮ 5 ৮) 
(4৭! ১৯৯ > ০ ০75. “এ লোক যে মসজিদ থেকে বের হলে 
তার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে যতক্ষণ না সে 
মসজিদে ফিরে না আসে”|$$ 


ইমাম নববী রাহিমাহুল্লাহ ০৭ ও ৪ 5 >,» এ কথাটির 
ব্যাখ্যায় বলেন, “অর্থাৎ, অন্তরে মসজিদের প্রতি কঠিন ভালোবাসা 
বিদ্যমান থাকা এবং মসজিদে জামাআতের সাথে সালাত আদায়ের 


65 বুখারি ও মুসলিম, সহীহ বুখারি, আযান অধ্যায়, পরিচ্ছেদ; সালাতের অপেক্ষায় মসজিদে বসা 
বিষয়ে আলোচনা, হাদিস, ৬৬০; কিতাবুয যাকাত, ডান হাতে দান করার ফযিলত, হাদীস ১৪২৩; 
সহীহ মুসলিম, যাকাত অধ্যায়, পরিচ্ছেদ গোপনে সদাকা প্রদানের ফযিলত, হাদিস: ১০৩১। 

44 


পাবন্দী করা। তবে এ কথার অর্থ সারাক্ষণ মসজিদে বসে থাকা 
নয়।$ হাফেয ইবনে হাজর রাহিমাহুল্লাহ ০০4 3 3 
বাক্যটির ব্যাখ্যা সম্পর্কে বলেন, বুখারি ও মুসলিমে হাদিসটি 
এভাবেই বর্ণিত বাক্যটির বাহ্যিক রূপ দ্বারা বুঝা যায়, শব্দটি 
আরবী ‘তালীক’ শব্দ থেকে গৃহীত| তিনি মানুষের অন্তরকে 
মসজিদে ঝুলানো কোন বস্তুর সাথে তুলনা করেন। যেমন- 
কিনদিল। এ কথা দ্বারা বুঝানো হল - দীর্ঘ সময় অন্তর মসজিদের 
সাথে থাকা, যদিও তার দেহ মসজিদের বাইরে থাকে৷ আল্লামা 
জাওযীর বর্ণনা এ কথার প্রমাণ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, ॥ >| ও ও ১5» আর শব্দটি আরবী 
‘আলাকা’ শব্দ হতেও নির্গত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, 
কঠিন মহব্বত-ভালোবাসা ৷ ইমাম আহমদ রাহিমাহুল্লাহু এর বর্ণনা 
তার প্রমাণ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(১৮৬ 5 মসজিদসমূহের সাথে সম্পৃক্ত | 


66 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা, হাদিস নং, ১২৬/৭। 
67 ফতনুল বারী, ১৪৫ 
45 


দুই- মসজিদে গমন করা দ্বারা মর্তবা বৃদ্ধি পায়, গুনাহসমূহ 
দূরীভূত হয় এবং প্রতি কদমে নেকী লেখা হয়। আব্দুল্লাহ বিন 


2 0° dl mn SORE 2 2 lp 
E2423 ee db nsdis bibs ibs $=, L hl SI Nl lll 


bt tS 


“যখন কোন ব্যক্তি সুন্দর করে পবিত্রতা অর্জন করে তারপর এ 
সব মসজিদসমূহ হতে কোন মসজিদে গমনের ইচ্ছা পোষণ করে, 
লোকটি যত কদম হাঁটবে আল্লাহ তা‘আলা তার প্রতিটি কদমে 
নেকী লিপিবদ্ধ করবে এবং তার মর্যাদাকে বৃদ্ধি করবে এবং তার 
গুনাহসমূহ দূর করবে”... আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত মারফু* হাদীসে আরো বলা হয়, 


Y ll dl C= 729 sb ৬% 3} | of Ws, 
e 42 >) ৭222 4 EN ibs bz AN es 
(Ld 


68 মুসলিম, ৬৫৪ 
46 


“যখন তোমাদের কেউ সুন্দরভাবে ওজু করে, তারপর সে 
কদমে নেকী লেখা হয় এবং গুনাহ ক্ষমা করা হয়”|* আবু 
ওয়াসাল্লাম বলেন, 


of Lah Gk hl S42 oF C2 dl oi 0S 2 BAGS 


(4252 SS EAN, dibs BZ Lalo :alhbs SSN ll ৯ 


যে ব্যক্তি স্বীয় ঘরে পবিত্রতা অর্জন করল, তারপর সে আল্লাহর 
ঘরসমূহ হতে কোন ঘরের উদ্দেশে রওয়ানা করল, যাতে আল্লাহর 
ফরযসমূহ হতে কোন ফরযকে আদায় করে, তখন তার প্রতিটি 
কদমসমূহ একটির কারণে তার গুনাহসমূহ মাপ হবে এবং 
অপরটির কারণে মর্যাদা বৃদ্ধি পাবে।” 


ইমাম কুরতবী রাহিমাহুল্লাহু বলেন, “আল্লামা দাউদী রাহিমাহুল্লাহু 


69 বুখারি ও মুসলিম, বুখারি, হাদিস নং, ৬৪৭ । মুসলিম হাদিস নং ৬৪৯ । 
70 সহীহ মুসলিম, হাদিস নং ৬৬৬ ৷ 
47 


হবে। আর যদি গুনাহ না থাকে, তাহলে তার মর্যাদা বৃদ্ধি করা 
হবে। আমি বললাম, এ কথা দ্বারা বুঝা যায়, প্রতি কদমে যা লাভ 
করা হয়, তা একই । হয়ত মর্যাদা বৃদ্ধি, আর না হয় গুনাহসমূহের 
ক্ষমা। অপর একজন বলেন, না, বরং প্রতিটি কদমে তিনটি 
জিনিষ লাভ হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
অপর এক হাদিসে বর্ণনা করে বলেন, 


le 4S E24, 423 ee od 29 Le bs J; dl Sh 


(ds 


“আল্লাহ তা'আলা তার জন্য প্রতিটি কদমে একটি করে নেকী, 
একটি করে মর্যাদা বৃদ্ধি এবং একটি করে গুনাহ ক্ষমা করে দেন। 
আল্লাহই ভালো জানেন”।”' 


আমি আমার শাইখ আব্দুল আজীজ বিন আব্দুল্লাহ বিন বায 
মর্তবা বৃদ্ধি পাবে, প্রতিটি কদমে তার গুনাহসমূহ ক্ষমা হয় এবং 
নেকী লিপিবদ্ধ করা হয়। শেষের বর্ধিত অংশটি- ‘নেকী লেখা হয়’ 


71 আল-মুফহিম সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে । 
48 


কথাটি মুসলিম শরিফে আব্দুল্লাহ বিন মাসউদ হতে বর্ণিত । যখন 
একটি বর্ণনা বিশুদ্ধ সাব্যস্ত হয়, যাতে বলা হয়, মর্তবা বৃদ্ধি করা 
হবে, তার গুনাহসমূহ ক্ষমা করা হবে, তখন প্রথমতঃ এ বর্ণনাটি 
অনুযায়ী সে ফযিলত প্রাপ্ত হয়, তারপর আল্লাহ তা'আলা তাকে 
আরও ফযিলত দান করেন, অতিরিক্তটির মাধ্যমে ৷ সুতরাং প্রতিটি 
কদমে তিনটি ফযিলত লাভ হয়, এক- মর্যাদা বৃদ্ধি, দুই-গুনাহ 
মাপ, তিন-নেকী লিপিবদ্ধ করা ।”* 


তিন- মসজিদে সালাত আদায় করার জন্য ঘর থেকে বের হলে 
যেমন নেকী লেখা হয় অনুরূপভাবে যখন বাড়ি ফিরে তখনও তার 
জন্য নেকী লেখা হয়, যখন সে সাওয়াবের আশা করে । প্রমাণ, 
উবাই বিন কায়াব রাদিয়াল্লাহু আনহু এর হাদিস।”3 তিনি বলেন 


JG allo S52 NY ws ll pr i I NY 5 oH 
Ld tna MS, BG Sp Ue cal PA ck A hs 


dl se J = 0 al Bl oll 3 dd Bl Sms 


72 আমি সহীহ বুখারি হাদিস নং ২১১৯ এর তাকরীর করার মাঝে তার থেকে শুনেছি। 
73 সহীহ মুসলিম, কিতাবুল মাসাজিদ ও সালাতের স্থানসমূহ । মসজিদসমূহের দিকে অধিক 
গমনের ফযিলত ৷ হাদিস নং ৬৬৩ ৷ 

49 


3 46 Hl po Bl J JG nl dlc Bl F520 ll 
(eis GD Sl Bd B30 AS DL hl ue 3 


“একজন লোক ছিল মসজিদ থেকে এত বেশি দূরে অবস্থান 
করতেন যে, আর কেউ তার চেয়েও দুরে অবস্থান করতেন বলে 
আমার জানা ছিল না। তার কোন সালাত মিস হত না| তাকে 
বলা হল বা আমি বললাম, যদি তুমি একটি গাধা ক্ৰয় করতে যা 
দ্বারা তুমি অন্ধকারে অথবা প্রচণ্ড গরমে সাওয়ার হয়ে মসজিদে 
আসা যাওয়া করতে পারতে? লোকটি বলল, আমার বাড়িটি 
মসজিদের পাশে হওয়াতে আমি বিন্দু পরিমাণও খুশি নয়। আমি 
চাই মসজিদের দিকে আমার হাঁটা এবং মসজিদ থেকে বাড়ি ফিরে 
যাওয়াতে আমার জন্য যেন নেকী লেখা হয়। তার কথা শোনে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তা‘আলা 
তোমার জন্য এগুলো সবই লিপিবদ্ধ করবে। অপর এক বর্ণনায় 
বর্ণিত, তোমার জন্য তাই থাকবে যা তুমি আশা করবে”। 


ভাবে মসজিদে গমন করলে সাওয়াব পাওয়া যাবে অনুরূপভাবে 


50 


মসজিদ থেকে ফিরার পথেও সমপরিমাণ সাওয়াব পাওয়া 


আবু মূসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেন, 


EX nl sit el al DLA 3 2 0 bl I) 
(G৬ 5৮৯ এ | cl FUN oe ashe: G> DLA bss 


“নিশ্চয়ই সালাতে মানুষের মধ্যে সেই ব্যক্তি বেশী সাওয়াব পাবে 
যে মসজিদ থেকে সবচেয়ে বেশী দূরে অবস্থান করছে, তারপর যে 
তার থেকে কম দূরে। আর যে সালাতের জন্য অপেক্ষা করছে 
যাতে ইমামের সাথে সে সালাত আদায় করতে পারে সে এঁ 
ব্যক্তির চেয়ে বেশী সাওয়াব পাবে যে সালাত পড়ে ঘুমিয়ে 
যায়।”” 


74 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা ৫৫/৩ 
” মুত্তাফাকুন আলাইহ : সহীহ বুখারি, হাদীস নং ৬৫১, সহীহ মুসলিম, হাদীস 


নং ৬৬২। 
51 


ES all 23 dl las MLL 2 Mb rll > El ls 
J O35 SL Gh S10 ib JB ols 5 ale Nl bo lI BS 
dal 0 5 31 3 Nl dy) bo AIG 0 sll 2 pls 


[ SHEA Se SB = Efe 


“মসজিদের পাশে কিছু জমি খালি ছিল, তা দেখে বনু সালমা 
মসজিদের নিকটে ঘর বানানোর ইচ্ছা করল। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বিষয়টি পৌছলে, তিনি তাদের 
বলেন, হে বনু সালমা! আমার নিকট খবর পৌঁছেছে, তোমরা 
মসজিদের কাছাকাছি স্থানান্তর হওয়ার ইচ্ছা করছ? তারা বলল, 
হ্যাঁ, হে আল্লাহর রাসূল! আমরা এ রকম ইচ্ছা করছি। তখন 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা 
নেকী লেখা হবে, তোমরা তোমাদের ঘরে থাক, তোমাদের প্রতিটি 
কদমে তোমাদের জন্য নেকী লেখা হবে। 6 


76 বুখারি ও মুসলিম: সহীহ বুখারি, কিতাবুল আযান, হাদিস নং ৬৫৬; সহীহ মুসলিম, কিতাবুল 
মাসাজিদ ও সালাতের স্থানসমূহ, মসজিদসমূহের দিকে অধিক গমনের ফযিলত, হাদিস নং ৫৬৬ 
52 


আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


196 ¢ coll Ss LLL dl 2 be fe S531 Nh 
lll BLUES, o5SU oe p03) El db Md bE 
tb TS UN TS 5D a Dl bss, 


“আমি কি তোমাদের এমন বস্তুর প্রতি পথ দেখাবো? যদ্বারা 
তোমাদের গুনাহসমূহ মুছে দেয়া হবে এবং তোমাদের মর্যাদাকে 
বৃদ্ধি করা হবে। তারা বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তিনি 
বললেন, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণ ওজু করা, মসজিদের দিক বেশি 
বেশি গমন করা, একটি সালাতের পর আরেকটি সালাতের 
অপেক্ষা করা। এটিই হল, আল্লাহর রাহে অবস্থান, এটিই হল, 
আল্লাহর রাহে অবস্থান” ” 


77 সহীহ মুসলিম, হাদিস নং ২৫১, সালাতের ফযিলত অনুচ্ছেদে হাদিসটির তাখরিজ অতিবাহিত 
হয়েছে। 
53 


করা হল। অথবা এর অর্থ হল, ফেরেশতাদের কিতাব থেকে 
গুনাহসমূহকে মুছে দেয়া হল। আর এটি গুনাহগুলো ক্ষমা করার 
দলিল। মর্যাদা বৃদ্ধি করার অর্থ হল, জান্নাতের সম্মানিত স্থান৷ 
আর :;;,০॥| £০! শব্দের অর্থ, ওজুকে পরিপূর্ণ করা। আর 
মাকারেহ অর্থ, কঠিন ঠাণ্ডা, দৈহিক কষ্ট ইত্যাদি। আর ৬২: 
কখনো বাড়ি দূরে হওয়ার কারণে হয়ে থাকে অথবা বার বার 
মসজিদের যাতায়াতের কারণে হয়ে থাকে। 8 


পাঁচ- পরিপূর্ণ ওজু করার পর মসজিদের দিক রওয়ানা হওয়া দ্বারা 
তার গুনাহসমূহ ক্ষমা করা হয়। ওসমান ইবনে আফফান 
ওয়াসাল্লাম বলেন, 


Eb Dal oy ds la 3 Sle dl bo ld cms 


E dc ll 2 [FS OEY EEE s)০)\ ull Ss ~ s29)\ 
Uany55 A le ll 


78 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা; 143/31 
54 


“আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 
তিনি বলেন, যে ব্যক্তি সালাতের ওজু করে এবং ওজুকে পরিপূর্ণ 
করে এবং মানুষের সাথে বা জামা‘আতে বা মসজিদে সালাত 
আদায় করে, আল্লাহ তা'আলা তার গুনাহসমূহ ক্ষমা করে 
দেন” | 9 


ছয়: জান্নাতে আল্লাহ তা'আলা মেহমানদারি প্রস্তুত করেন তার 
জন্য যে ব্যক্তি সকাল-সন্ধ্যা মসজিদে যাতায়াত করে। যতবার সে 
সকালে মসজিদে গমন করবে অথবা যতবার সে বিকালে মসজিদ 
থেকে ফিরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(choles LS JF LLG A Dll th ll das 


79 সহীহ মুসলিম, কিতাবুত তাহারাত, পরিচ্ছেদ: ওজু ও সালাতের ফযিলত, হাদিস নং ২৩২ 
55 


“যে ব্যক্তি সকালে মসজিদে যায়, অথবা বিকালে মসজিদ থেকে 
ফিরে আল্লাহ তা'আলা তার জন্য যতবার সে যাতায়াত করে 
ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করে” | 


আর [৩] শব্দের মূল অর্থ হল, সকালে বের হওয়া 
অর্থাৎ, প্রথম সময়ে আগমন করা । আর [!, শব্দের অর্থ, বিকালে 
ফিরে যাওয়া । তারপর সাধারণত শব্দদ্বয় ব্যাপক অর্থে অর্থাৎ, 
যাতায়াত করার অর্থে ব্যবহার হয়। আর [521] অর্থ, তৈরি করা, 
আর [J%] শব্দের অর্থ, বাড়িতে মেহমান আসলে তার সম্মানে যা 
তৈরি করা হয় তাকে নুষযূল বলে। আর এটি প্রতিদিন সকাল ও 
সন্ধ্যা উভয় সময়ে হয়ে থাকেঃ' | এটি আল্লাহ তা'আলার অনুগ্রহ 
আল্লাহ যাকে চায়, তাকে দান করেন। আর যে ব্যক্তি সকাল ও 
তৈরি করা হয়। মসজিদে যাওয়ার কারণে এবং মসজিদ থেকে 
ফেরার কারণে । 


80 বুখারি ও মুসলিম: সহীহ বুখারি, কিতাবুল আযান হাদিস নং ৬৬২; সহীহ মুসলিম, কিতাবুল 
মাসাজিদ ও সালাতের স্থানসমূহ হাদিন নং ৬৬৯ 

81 আল-মুফহিম সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে, ২৯৪/২। সহীহ মুসলিমের উপর 
ইমাম নববীর ব্যাখ্যা ১৭৬/৫। 


56 


সাত: যে ব্যক্তি জামা'আতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে 
গমন করল, কিন্তু সে জামা'আত পেল না, তার মসজিদে পৌঁছার 
পূর্বেই জামা‘আত শেষ হয়ে গেছে, তাহলে তার জন্য সে পরিমাণ 
সাওয়াব মিলবে, যে পরিমাণ সাওয়াব যে সালাতে উপস্থিত হলে 
পেত| আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিস বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


dhl bel lo 3 sls Th 5 ep ob oy 2° 


(es a2 2 DS 2k NY aramy Blo p32 I ds 


“যে ব্যক্তি সুন্দরভাবে ওজু করল, তারপর সে মসজিদে গমন 
করল এবং দেখতে পেল, লোকেরা সালাত আদায় করে ফেলছে, 
আল্লাহ তা'আলা তাকে সে পরিমাণ সাওয়াব দান করবে, যে 
পরিমাণ সাওয়াব যে ব্যক্তি সালাত জামা'আতের সাথে আদায় 
করে পাবে। তবে তাদের সাওয়াব থেকে কোন কিছুই কমানো 
হবে না” | ৪ 

আট- যে ব্যক্তি পবিত্রতা অর্জন করল, তারপর মসজিদে সালাতের 


82 আবু দাউদ কিতাবুস সালাত হাদিস নং ৫৬৪ বিশুদ্ধ সূনানে আবু দাউদে আল্লামা আলবানী 
রাহিমাহুল্লাহু হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন । ১১৩/২ 
57 


জামা‘আতে উপস্থিত হল, তাহলে সে ঘরে ফেরার আগ পর্যন্ত 
সালাতের মধ্যেই থাকবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে 
বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Jb G22 S> Do BUN ll SS 2 Soy I 
Allon tg MIS: 


“যখন কোন ব্যক্তি তার নিজ গৃহে ওজু করে, তারপর সে 
মসজিদে গমন করে, ঘরে ফেরার আগপর্যন্ত সে মসজিদে 
থাকবে। সে যেন এভাবে না বলে”| আর তিনি আঙ্গুলগুলো 
একটিকে অপরটির মধ্যে প্রবেশ করান”। 


অবস্থায় যে ব্যক্তি তার ঘর থেকে বের হয়, তার সাওয়াব একজন 
মুহরিম হাজীর সাওয়াবের সমান। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু 
ওয়াসাল্লাম বলেন, 


83 ইবনু খুজাইমা, ২২৯/১, হাকেম ২০৬/১, সহীহ আত-তারগীব ও আত-তারহীবে আল্লামা 
আলবানী হাদিসটিকে সহীহ বলেন ১১৮/১। 


58 


EU 2S 2b PFS Do Jl Lae aw or C= 
rl 


“যে ব্যক্তি তার ঘর থেকে ফরয সালাতের উদ্দেশ্যে পবিত্রতা 
অর্জন করে বের হয়, তার সাওয়াব একজন মুহরিম হাজীর 
সাওয়াবের সমান” ।$* 


দশ- মসজিদে জামা‘আতে সালাত আদায়ের উদ্দেশে বের হওয়া 
ব্যক্তির জিম্মাদারি আল্লাহর হাতে। আবু উমামা আল বাহেলী 
ওয়াসাল্লাম বলেন, 


Js dhl jm 8 bye C= J ds dhl de ls 4 530) 

21 2 00 52 51 LE ds 02 G> We plo 0 
Js3 072 5 Hl fr ro 8 Al YTD ry Lr 
৮৮ 26 1)3 2 022 2 ety 2 rr UU 52 51 4 


(Js dl ie 


84 আবু দাউদ, কিতাবুস সালাত হাদিস নং ৫৫৮; সহীহ সুনানে আবু দাউদে আল্লামা আলবানী 
রাহিমাহুল্লাহু হাদিসটিকে হাসান বলে আখ্যায়িত করেন। ১১১/২; সহীহ আত-তারগীব ও আত- 
তারহীবে আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ বলেন ১২৭/১। 

59 


”তিন ব্যক্তি এমন আছে, তাদের সবার জিম্মাদারি আল্লাহর উপর ৷ 
এক- যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করার উদ্দেশ্যে ঘর থেকে 
বের হয়েছে, সে আল্লাহর জিম্মায়; যদি মারা যায় আল্লাহ তাকে 
জান্নাতে প্রবেশ করাবেন, অন্যথায় তাকে তার সাওয়াব ও 
গণিমতসহ- যা লাভ করেছে- তা নিয়ে নিরাপদে বাড়িতে 
ফেরাবেন। আরেক ব্যক্তি যে মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে, 
সেও আল্লাহর জিম্মায়, যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতে 
প্রবেশ করাবেন, অন্যথায় তাকে তার সাওয়াব ও গণিমত- যা 
লাভ করেছে- তা নিয়ে নিরাপদে বাড়িতে ফেরাবেন আর যে 
ব্যক্তি তার নিজ গৃহে সালাম দিয়ে প্রবেশ করে সেও আল্লাহর 
জিম্মাদারিতে থাকবে” | 


এটি আল্লাহর অপার অনুগ্রহ, আল্লাহ তা'আলা এ শ্রেণীর প্রতিটি 
লোককে তার নিজের জিম্মাদারিতে নিয়ে নেন। ফলে তাদের তিনি 
সর্ব উত্তম বিনিময় দান করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 


85 সূনানে আবু দাউদ, কিতাবুল জিহাদ, পরিচ্ছেদ: সমূদ্রে জিহাদ করার ফযিলত হাদিস নং 
২৪৯৪, সহীহ সূনানে আবু দাউদে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহু হাদিসটিকে হাসান বলে 
আখ্যায়িত করেন, ৪৭৩/২। 


60 


ওয়াসাল্লাম এর বাণী- ॥০১১ ৯ 0৯১ )৯%'' টির দুটি অর্থ হতে 
পারে। 


এক- যখন ঘরে প্রবেশ করবে সালাম দেবে। দুই- লোকটি তার 
ঘরে প্রবেশ করা দ্বারা নিরাপত্তা কামনা করে। অর্থাৎ, শান্তির 
অনুসন্ধানে সে তার ঘরকেই অবলম্বন করে, যাতে ফিতনা হতে 
নিরাপদে থাকতে পারে। তখন হাদিসটি দ্বারা নির্জনতা ও 
একাকীত্বের প্রতি উৎসাহ এবং মানুষের সঙ্গ ত্যাগ করার প্রতি 
নির্দেশ দেয়া হয়। আর এটি তখন বিবেচ্য যখন সমাজে ফিতনা 
দেখা দেয় এবং একজন মুসলিম তার দ্বীনের হেফাজতের ব্যাপারে 
আশঙ্কা করে। আর যখন এ ধরনের কোন পরিস্থিতি না থাকে, 
তখন যে মুমিন মানুষের সাথে মিশে, তাদের নির্যাতনের উপর 
ধৈৰ্য ধারণ করে এবং তাদেরকে আল্লাহর দিকে ডাকে, সে 
মুমিনকে আল্লাহ তাদের তুলনায় অধিক সাওয়াব দান করবে যে 
মানুষের সাথে মিশে না এবং তাদের নির্যাতন সহ্য করে না। 


মসজিদে গমনকারীদের বিষয়ে উ্র্ব জগতের ফেরেশতারা 


61 


প্রতিযোগিতা করে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে 
বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তা‘আলা স্বীয় নবীকে স্বপ্নে বলেন, 
SUSY 3 5 105 LYNN DU Ls FB DS Ps lo) 
tb ole J LGN de lly sll aa ll B ESL 
igh 2 069 AE Slay AE le DS J cr FU do 55) 
(Lal SA nS 
“হে মুহাম্মদ! তুমি কি জান উ্ব জগতের ফেরেশতারা কি 
নিয়ে বিতর্ক করে?%” আমি বললাম হ্যাঁ, গুনাহ মাপের বিষয়সমূহ 
নিয়ে তারা প্রতিযোগিতা করে। অর্থাৎ, সালাত আদায়ের পর 


86 অর্থাৎ, নিকট বর্তী ফেরেশতারা ৷ ‘আল-মালাউ’ শব্দ দ্বারা উদ্দেশ্য হল, এ সকল সম্মানিত 
ফেরেশতা যারা আল্লাহর মাহত্ম্য ও মর্যাদা দিয়ে তাদের নিজেদের অন্তর ও মাজলিসকে ভরপুর 
রাখে । আর তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক উর্ধে হওয়ার কারণে তাদের নাম রাখা হয়েছে, 
‘আল-আ'লা’ বলে ৷ দেখুন: আল্লামা মুবারক পুরির তুহফাতুল আহওয়াযী ৩/৯ 

87 অর্থাৎ, তারা তর্ক করে, আর তাদের তর্ক করার অর্থ হল, এ সব আমলসমূহকে প্রমাণ করা ও 
আসমানে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের প্রতিযোগিতা করা। অথবা আমলসমূহের ফযিলত ও সম্মান 
সম্পর্কে তাদের কথা বলাবলি করা অথবা মানুষের জন্য এ সব ফযিলত খাস হওয়া এবং তাদের 
এসব আমলের কারণে, ফেরেশতাদের চেয়েও অধিক মর্যাদা লাভ করার কারণে মানুষ এ সব 
আমলের সাওয়াব লাভের উদ্দেশ্যে আগ্রহী হওয়া। আর এটিকে ঝগড়া বলার কারণ- প্রশ্ন উত্তরের 
আলোকে বিষয় আবির্ভূত হয়েছে তাই । আর এটি মুনাজারা ও মুখাসামার সাথে সাদৃশ্য রাখে। 
আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহু বলেন, এখানে ইখতেসাম দ্বারা সে এখতেসাম উদ্দেশ্য নয় যেটি 
কুরআনে উল্লেখ করা হয়েছে। আরও জানার জন্য দেখুন; জামে তিরমিযির ব্যাখ্যা সম্বলিত কিতাব 
তুহফাতুল আহওয়াযি পৃ: ১০৯,১৩৯/৯ ৷ 


62 


হেঁটে মসজিদে যাওয়া, কষ্ট সত্ত্বেও ওজুকে পরিপূর্ণ করা। যে 
ব্যক্তি এ কাজগুলো করবে, সে ভালোভাবে জীবন যাপন করবে 
এবং ভালোভাবে মৃত্যু বরণ করবে। আর সে তার গুনাহ হতে 
এমন পবিত্র হবে যেন তার মা তাকে আজই প্রসব করছে” | 


বার- মসজিদে জামাআতে সালাত আদায় করার উদ্দেশ্যে গমন 
করা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের কারণ। কারণ, 
উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন » 
(2 ৩৮, ক ত ১ ৯5 ১5 যে ব্যক্তি এ সব করবে, সে 
ভালোভাবে জীবন যাপন করবে এবং ভালোভাবে মারা যাবে।* 
এবং আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


= 


[VP STE GS A HS 


88 সূনান আত-তিরমিযি, কিতাবুত তাফসীর, হাদিস নং ৩২৩৩ ও ৩২৩৪, ইমাম তিরিমিষির নিকট 
মুয়ায রাদিয়াল্লাহু আনহু এর হাদিস দ্বারা হাদিসটির শাহেদ বিদ্যমান, হাদিস নং ৩২৩৫ । আর 
আল্লামা আলবানী হাদিস দুটিকে সহীহ সুনান আত-তিরমিযিতে সহীহ বলে আখ্যায়িত করেন। ৯৯- 
৯৮/৩ 
89 দেখুন: তুহফাতুল আহওয়াযি জামে তিরমিযির ব্যাখ্যা, ১০৪/৯ 

63 


“যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, 
আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার 
তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব|”* 


তের- মসজিদসমূহের দিক যাতায়াত করা গুনাহসমূহ মাফের 
কারণ। কেননা উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, ॥ 4 5৭১ +5 5৮> ৮৩%, “সে সেদিনের 
মৃত নিষ্পাপ হবে যেদিন তার মাতা তাকে প্রসব করেন”। 
চৌদ্দ- আল্লাহ তা'আলা মসজিদ যিয়ারতকারীদের সম্মান করেন। 
প্রমাণ- সালমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

=: Of 3A de Sb Bl 8 ll SS Sp Boy or 


‘2 


90 সূরা আন-নাহল, আয়াত: ৯৭। 
64 


“যে ব্যক্তি স্বীয় গৃহে ওজু করে তারপর মসজিদে আগমন করে, 
সে অবশ্যই একজন আল্লাহর যিয়ারতকারী| যার যিয়ারত করা 
হল তার উপর ওয়াজিব হল, যিয়ারতকারীর সম্মান করা”| *' 


0952 3 3 4s BLS Bld etl S53 
Jf BY Bs AOL x LE | dl be E> Sh dl 2 Ll) 
EE D2 =) db ac hl SD PE IHF UE PI 


(CAD =: 025A de $5 DAI 


“আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের 
উপর ওয়াজিব হল, যারা তার ঘরকে যিয়ারত করতে আসে 
তাদের সম্মান করা।?* অপর এক শব্দে আমর বিন মাইমুন উমর 


রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, জমিনে 


91 তাবরানী মুজামে কবীরে ২৫৩/৬, ৬১৩৯, ৬১৪৫ আল্লামা হাইসামী রাহিমাহুল্লাহু বলেন, 
তাবরানী হাদিসটি আল-কাবীরে বর্ণনা করেন, তার একটি সনদ বিশুদ্ধ এবং বর্ণনাকারীগণ বিশুদ্ধ 
বর্ণনাকারী; মুসান্নাফে ইবনে আবি শাইবা ৩১৯/১৩, হাদিস নং ১৬৪৬৫ 
92 আল্লামা ইবনে জারির রাহিমাহুল্লাহু স্বীয় সনদে জামেয়ুল বায়ানে উল্লেখ করেন, ১৮৯/১৯ 

65 


মসজিদসমূহ আল্লাহর ঘর যারা যিয়ারত করতে আসবে তাদের 
সম্মান করা যাকে যিয়ারত করবে তার উপর ওয়াজিব”।* 


পনের- আল্লাহ তা'আলা যে বান্দা ওজু অবস্থায় মসজিদে গমন 
করে তার প্রতি খুশি হন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে 
বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Uasalbs CSV Jal ts LS all lS Nl ca 


“যখন কোন বান্দা ভালোভাবে ওজু করে এবং ওজুকে পরিপূর্ণ 
করে, তারপর সে কেবল সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে 
গমন করে, আল্লাহ তা'আলা তার প্রতি এমন খুশি হয়, যেমন 
একজন মানুষ হারানো লোককে খুঁজে পেলে খুশি হয়”।* ইমাম 
ইবনে খুজাইমা এ হাদিসের উপর একটি পরিচ্ছেদ স্থাপন করেন। 
তিনি বলেন, “পরিচ্ছেদ: আল্লাহ তার স্বীয় বান্দার প্রতি খুশি 


93 মুসান্নাফে ইবনু আবি শাইবা ৩১৮/১৩, হাদিস নং ১৬৪৬৩ 

94 ইবনু আবি খুজাইমা, কিতাবুল ইমামা সালাত অধ্যায়ে, পরিচ্ছেদ; আল্লাহর বান্দা ওজু করে 

মসজিদের দিক যাওয়াতে আল্লাহর খুশি হওয়া বিষয়ে আলোচনা, হাদিস ১৪৯১ । এবং সহীহ আত- 

তারগীব ও আত-তারহীবে আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ বলেন ১২৩/১। হাদিস নং ৩০১। 
66 


হওয়া প্রসঙ্গে আলোচনা, যখন সে ওজু করে পায়ে হেঁটে মসজিদে 
গমন করে”।” আল্লাহর সমস্ত গুণাবলী সাব্যস্ত হয়ে থাকে তার 


শান অনুযায়ী । 

ষোল- যে ব্যক্তি অন্ধকারের মধ্যে মসজিদে গমন করে, তার জন্য 

কিয়ামতের দিন পরিপূর্ণ নুরের সু-সংবাদ। বুরাইদা রাদিয়াল্লাহু 

আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(All pp FEAL ll BL DNB SL ia 

“অন্ধকারের মধ্যে মসজিদে গমনকারীদের তোমরা কিয়ামতের 

পরিপূর্ণ নূরের সু-সংবাদ দাও” | * 

সপ্তম পরিচ্ছেদ : মসজিদে গমনের আদাবসমূহ 


মসজিদে সালাত আদায়ের জন্য যাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ কতক 
আদব রয়েছে। নিম্নে সেগুলোর আলোচনা করা হল:- 


95 সহীহ ইবনে খুজাইমা, ৩৭৪/২। 
96 আবু দাউদ, হাদিস নং ৫৬১, তিরমিযি, হাদিস নং ২২৩, সালাতের ফযিলত অংশে তথ্যসূত্র 
উল্লেখ করা হয়েছে। 


67 


এক- নিজ ঘরে ওজু করা এবং ওজুকে যথাযথ ও পরিপূর্ণ করা। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


12 Ee dl 2 BORD ot 2 Dr be 
422 le dns Ls ht 5hbs j=, S dl oS Nl lll 
Ui le US bd, 


“যখন কোন ব্যক্তি পবিত্রতা অর্জন করে এবং পবিত্রতাকে খুব 
সুন্দরভাবে করে, তারপর সে এ সব মসজিদসমূহ হতে কোন 
একটি মসজিদের দিকে যায়, আল্লাহ তা'আলা তার প্রতিটি কদমে 
একটি করে নেকী লিপিবদ্ধ করে, তার একটি মর্যাদাকে বৃদ্ধি করে 
এবং একটি করে গুনাহ ক্ষমা করে”| * 


দুই- দুর্গন্ধ হতে দুরে থাকা| জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু 
আনহু হতে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 


97 সহীহ মুসলিম, হাদিস নং ৬৫৪, জামা'আতে সালাত ওয়াজিব হওয়ার অধ্যায়ে তাখরিজ 
অতিবাহিত হয়েছে। 
68 


(asp B dnl agus Jad sf Class Was 135 YT oa 


“যে ব্যক্তি পেয়াজ বা রশুন খায়, সে যেন আমাদের থেকে 
অথবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং সে যেন তার 
নিজ ঘরে বসে থাকে”| মুসলিম শরীফের অপর এক বর্ণনায় 
বর্ণিত, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩১৬ 
(SY ae G5 5 DU “নিশ্চয় ফেরেশতারা এঁ সব 
বস্তু হতে কষ্ট পায় যে বস্তু হতে মানুষ কষ্ট পায়”| মুসলিমের 
আরেকটি বর্ণনায় বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 


ISSDU 0b bss G2 DS SUSI ply ad) KT 


( Pl As ss ig Ss 


“যে ব্যক্তি পেয়াজ, রশুন ও কারাস খায় সে যেন আমাদের 
মসজিদের কাছেও না আসে। কারণ, আদম সন্তানেরা যে সব 
বস্তুতে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়” | * 


98 বুখারি ও মুসলিম: বুখারি, হাদিস নং ৮৫৫; মুসলিম, হাদিস নং ৫৬৪, ৫৬১-৫৬৭, সালাতের 
মাকরূহ বিষয়ে আলোচনায় তথ্যসূত্র আলোচনা করা হয়েছে। 
69 


তিন- সুন্দর কাপড় পরিধান ও সৌন্দর্য গ্রহণ করবে। কারণ, 
আল্লাহ তা‘আলা বলেন, 

[YVAN © es $ Le LE) VIS ASE 50 Ys 
“হে আদম সন্তান তোমরা প্রতিটি সালাতের সময় তোমাদের 


সৌন্দর্যকে অবলম্বন কর” ।** 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 Fk ob 
(J৬.42| “নিশ্চয় আল্লাহ তা‘আলা সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ 


করেন” | 100 


চার- ঘর থেকে বের হওয়ার দু'আ পড়বে এবং সালাতের নিয়তে 
ঘর থেকে বের হবে। এ দু'আ পড়বে- 


CAL N55 NV, I> Vs Dl de bys los 


99 সূরা আল-আ‘রাফ, আয়াত: ৩১। 
100 সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, পরিচ্ছেদ: কিবির হারাম হওয়ার বর্ণনা, হাদিস নং ৯১। 
70 


“আল্লাহর নামে আরম্ভ করলাম । আল্লাহর উপরই ভরসা করলাম। 
আল্লাহ ছাড়া কোন শক্তি নাই এবং তিনি ছাড়া কোন বাধাদানকারী 
নাই”|'"' এবং এ দু'আ পড়বে- 


2 2 
Fd L201 


sl bli lf dsl dy jst 5 Sol of o spl SL El 
‘1 Ge het sll 


101 যখন এ কথা বলে, তখন বলা হবে, ১৮১ 0745 0% d 2555 eh 19 ES) E28) 
(3১ 459 «5২৯ 5 ১27 ৩1 25:5 তুমি হেদায়েত প্ৰাপ্ত হলে, যথেষ্ট হলে, এবং বেঁচে গেলে, 
তখন শয়তান তার থেকে দূরে সরে গেল। তখন আরেকজন শয়তান বলবে, “কেমন হবে সে 
ব্যক্তি যাকে হেদায়েত দেয়া হয়েছে, যথেষ্ট হয়েছে এবং তাকে হেফাযত করা হয়েছে?” আবু দাউদ 
কিতাবুল আদব, পরিচ্ছেদ: ঘরথেকে বের হওয়ার সময় কি বলা হবে। হাদিস নং ৫০৯৫; 
তরমিষযি, কিতাবুত দাওয়াত, পরিচ্ছেদ; ঘর থেকে বের হওয়ার সময় কি বলবে সে বিষয়ে 
আলোচনা, হাদিস নং ৩৪২৬; আল্লামা আলবানী সহীহ সূনান আত-তিরমিযিতে হাদিসটিকে সহীহ 
বলে আখ্যায়িত করেন, হাদিস নং ১৫১/৩। 

102 যখন এ কথা বলে, তখন বলা হবে, ১৮১ 0/45 0% d 2555 eh 19 ES) E28)) 
(529 459 5-৯ 3 22 ৩) ৯5:51 তুমি হেদায়েত প্ৰাপ্ত হলে, যথেষ্ট হলে, এব বেচে গেলে, 
তখন শয়তান তার থেকে দূরে সরে গেল। তখন আরেকজন শয়তান বলবে, কেন হবে সে ব্যক্তি 
সম্পর্কে যাকে হেদায়েত দেয়া হয়েছে, যথেষ্ট বলে দেয়া হয়েছে এবং বাচানো হয়েছে। আবু দাউদ 
কিতাবুল আদব, পরিচ্ছেদ: ঘরথেকে বের হওয়ার সময় কি বলা হবে। হাদিস নং ৫০৯৫। 
তিরমিযি কিতাবুত দাওয়াত, পরিচ্ছেদ; ঘর থেকে বের হওয়ার সময় কি বলবে সে বিষয়ে 
আলোচনা, হাদিস নং ৩৪২৬ ৷ আল্লামা আলবানী সহীহ সূনানে তিরমিযিতে হাদিসটিকে সহীহ বলে 
আখ্যায়িত করেন৷ হাদিস নং ১৫১/৩। 


71 


“হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, পদস্থলন 
করা অথবা পদস্থলিত হওয়া থেকে৷ পথ হারিয়ে ফেলা বা অন্য 
কর্তৃক পথভ্রষ্ট হওয়া থেকে । কারো উপর যুলম করা থেকে অথবা 
কারো দ্বারা নির্যাতিত হওয়া থেকে। কারো সাথে মুর্খতা-পূর্ণ 
আচরণ করা থেকে এবং মূর্খতা-জনিত আচরণের শিকার হওয়া 
থেকে” | '% 


অথবা এ দু'আ পড়বে- 
Sra dss EES IESE AEST 35 $৮ 


dp Jot 09 05 SF I VS BL 90 BP 3s 
dp d RS LF SE SB 2b Lr B= 9 bs Ll 5S 
3 2h bs SE BLL Sb bs db hy ds, 


As Er bs bs St br 83s এ ৬ by LEE 


103 আবু দাউদ, কিতাবুল আদব, পরিচ্ছেদ: ঘরথেকে বের হওয়ার সময় কি বলা হবে। হাদিস 
নং ৫০৯৪; তিরমিযি, কিতাবুত দাওয়াত, পরিচ্ছেদ: ঘর থেকে বের হওয়ার সময় কি বলবে সে 
বিষয়ে আলোচনা, হাদিস নং ৩৪২৭। ইবনে মাযা, কিতাবুত দু‘আ, পরিচ্ছে: ঘর থেকে বের হওয়া 
দু'আ বিষয়ে আলোচনা । হাদিস নং ৩৮৮৪। আল্লামা আলবানী সহীহ সুনানে ইবনে মাযায় 
হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন হাদিস নং ৩৩৬/২। 

72 


“হে আল্লাহ! তুমি আমার অন্তর আলোকময় কর। আমার 
জবানকে তুমি আলোকময় কর। আমার কর্ণ আলোকময় কর, 
কর। আমার সম্মুখ আলোকময় কর। আমার পশ্চাত আলোকময় 
কর। আমার ডানে আমার বামে, আমার উপরে আমার নিচে 
জ্যেতি ছড়িয়ে দাও। আমার অন্তরে নূর দাও। আমার জন্য তুমি 
নূরকে বৃহৎ ও মহান কর হে আল্লাহ! তুমি আমার জন্য আলো 
দান কর এবং আমাকে আলো বানিয়ে দাও। হে আল্লাহ! তুমি 
আমাকে নূর দাও, তুমি আমার শীরা, আমার গোস্ত, আমার রক্ত, 
আমার চুল ও চামড়ায় নূরকে ছড়িয়ে দাও। *% 


পাঁচ- মসজিদে যাওয়ার সময় রাস্তায় এবং সালাতে আঙ্গুল 
ফোটাবে না। কা'ব বিন আজরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


104 বুখারি, কিতাবুত দাওয়াত, পরিচ্ছেদ: যখন ঘুম থেকে উঠে তখন কি বলবে। হাদিস নং 
৬৩১৬, মুসলিম, কিতাবু সালাতুল মুসাফিরিন, পরিচ্ছেদ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
উপর সালাত ও তার জন্য দুআ, হাদিস নং ৭৬৩; অপর এক বর্ণনায় বর্ণিত, ১৯১ [৭৬৩] £০৯ 
058 ৯95১৬০] =| তারপর তিনি সালাতের দিকে বের হন এবং বলেন এখানে যতগুলো বর্ণনা 
আছে, সবই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা। 

73 


Sb ll dle C= 5 0733 Ub Eo oy 1)» 


(5DLo S Sb aalol U9 FS 


“যখন তোমাদের কেউ সুন্দরভাবে ওজু করে, তারপর সে 
মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, সে যেন তার আঙ্গুলগুলো 
না ফুটায় । কারণ, সে এখন সালাত-রত”| '% 


ছয়:- মসজিদে যাওয়ার সময় শান্ত-সৃষ্ট ও গাম্ভীর্যের সাথে 
হাঁটবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


J, byl 2S lop Dal Bl aol LAY san Bl 
tsb 5b Ly das SN Ls dyes 
“যখন তোমরা সালাতের ইকামত শুনবে, তোমরা শান্ত-সৃষ্ট ভাবে 


সালাতের দিক অগ্রসর হও| তোমরা তাড়াহুড়া করো না। তোমরা 
যা পাবে তা আদায় করবে, আর যা তোমাদের ছুটে যাবে তা 


105 তিরমিযি, হাদিস নং ৩৮৭, আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ তিরমিষযিতে সহীহ বলে 
আখ্যায়িত করেন, ১২১/১; হাদিসটির তাখরীজ সালাতের মাকরূহ বিষয় সমূহের আলোচনায় 
অতিবাহিত হয়েছে। 


74 


পরিপূর্ণ করবে”| অপর শব্দে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


ASL Ec Lys byl Os byl Be DLA cl 15) 
(sb 5b Ly das SN Ls 


“যখন সালাতের ইকামত দেয়া হয়, তোমরা দৌড়াবে না। তোমরা 
শান্ত-সৃষ্ট ভাবে পায়ে হেঁটে সালাতে হাজির হও, যত টুকু পাও তা 
আদায় কর আর যতটুকু তোমাদের ছুটে যায়, তা তোমরা পরিপূর্ণ 
কর” | 0 


উল্লেখিত হাদিসে শান্ত-সৃষ্ট ও নমনীয়তার সাথে সালাতে উপস্থিত 
হওয়ার প্রতি উৎসাহ দেয়া হয়েছে এবং দৌড়ে সালাতে আসতে 
নিষেধ করা হয়েছে। জুমু'আর সালাত হোক বা অন্য যে কোন 
সালাত হোক না কেন প্রথম তাকবীর পাক বা না পাক সর্বাবস্থায় 
তাড়াহুড়া থেকে বিরত থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 


106 বুখারি ও মুসলিম : বুখারি, কিতাবুল আযান, পরিচ্ছেদ: সালাতের দিকে দৌড়বে না, শান্ত 
সৃষ্টভাবে সালাতে উপস্থিত হবে। হাদিস নং ৬৩৬; জুমু'আহ অধ্যায়, জামাআতে হাযির হওয়া 
প্রসঙ্গে, হাদিস নং ৯০৮; মুসলিম, কিতাবুল মাসাজেদ, সালাতে শান্ত সৃষ্টভাবে উপস্থিত হওয়া 
মুস্তাহাব এবং দৌড়ে আসা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে আলোচনা, হাদিস নং ৬০২। 

75 


ওয়াসাল্লাম এর বাণী-॥ ৬১৩ !১)॥ তে ইকামতের কথা 
উল্লেখ করার কারণ, অধিক সতর্ক করা ও বিশেষ গুরুত্ব দেয়া। 
কারণ, যখন ইকামত হয়, তখন সালাতের কিছু অংশ ছুটে 
যাওয়ার সম্ভাবনা থাকে। তখন যেহেতু তাড়াহুড়া করতে নিষেধ 
আসে না৷ এর কারণ বর্ণনা দিয়ে হাদিসের পরবর্তী অংশ রাসূল 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4) ১ ৩ ১) = ৩৬ 
(5 ১০ ৬ 5৫:১৭) “কারণ, যখন তোমাদের কেউ সালাতের 
ইচ্ছা করে, সালাতের মধ্যেই থাকে” । 


এ কথাটি সালাতে আগমনের পুরো সময়টাকে শামিল করে। 
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি তাকীদ 
নিয়ে আসেন এবং বলেন, [5৬ ==: ৮, 1৯ 5,31 ৯] 
“তোমরা যা পেলে তা আদায় কর, আর যা ছুটে গেল, তা পরিপূর্ণ 
কর”| মোট কথা হাদিসে সতর্কতা ও তাকীদ সবই বিদ্যমান, 
যাতে কেউ এ কথা বলতে না পারে এখানে নিষেধ করাটা শুধু 
তার জন্য যে সালাতের কিছু অংশ ছুটে যাওয়ার আশঙ্কা না করে। 


এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দেন 
76 


যে, যদিও সালাতের কিছু অংশ ছুটে যায়। আর ছুটে যাওয়া 
সালাত কি করবে তাও তিনি বলে দেন। 


সাত- মসজিদে প্রবেশ করার পূর্বে জুতা-দ্বয় দেখে নেবে। যদি 
তাতে কোন নাপাক কিছু থাকে তাহলে, তা মাটি দ্বারা মুছে নেবে। 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


S51 ads S Sh 0B Eb ll Y Sol sl 13) 
(gs +; Acca 
“যখন তোমরা মসজিদে আসবে, তোমরা তোমাদের জুতার দকে 


দেখ, যদি তোমরা তাতে কোন নাপাক বা ময়লা দেখ, তা মুছে 
ফেল এবং জুতাসহ সালাত আদায় কর” | '% 


মাটিতে মাসেহ করা দ্বারা জুতাদ্বয় পাক হয়ে যায়| আবু হুরাইরা 


107 আবু দাউদ, কিতাবুস সালাত, পরিচ্ছেদ: জুতাদ্বয় পরিধান করে সালাত আদায় প্রসঙ্গে। 
হাদিস নং ৬৫০; ইবনু খুজাইমা, ১০১৭; সহীহ সূনানে আবু দাউদে আল্লামা আলবানী হাদিসটিকে 
সহীহ বলে আখ্যায়িত করেন। 


77 


ওয়াসাল্লাম বলেন, ৫৮ 4 2 ৩৬ $৯) ade S| ibs 3 
মাটি হল তার পবিত্রতা”|। অপর শব্দে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, ॥০20|৬৯,+৫৮ 422 5১) :১, ১ 
“যখন তোমাদের কেউ তার মুজাদ্বয় দ্বারা নাপাক বস্তুকে পাড়ায়, 
তার পবিত্রতা হল মাটি” | 


আট- মসজিদে প্রবেশের সময় প্রথমে ডান পা বাড়িয়ে দেবে এবং 
এ দোয়া পড়বে- 
ULL) Cu cd EBA Al 4229 an) AL ২5০)) 


CUO doy ce Dlg] © OfDLally Bl mi] © VU 
da) all co Cl ag] 


108 যখন এ কথা বলবে তখন শয়তান বলবে, আমার থেকে সারাদিনের জন্য সে নিরাপদ । আবু 
দাউদ, কিতাবুস সালাত, পরিচেছদ: একজন ব্যক্তি মসজিদে প্রবেশের সময় কি বলবে, হাদিস নং 
৪৬৬; সহীহ সূনানে আবু দাউদে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর হতে বর্ণিত 
হাদিসটিকে শায়খ আলবানী সহীহ বলে আখ্যায়িত করেন, ৯২/১। 
109 রাত দিনের আমলসমূহের আলোচনায় আল্লামা ইবনুস সূন্নী, হাদিস নং ৮৮; আর আলবানী 
হাদিসটিকে হাসান বলে আখ্যায়িত করেন। 
110 আবু দাউদ, কিতাবুস সালাত, পরিচ্ছেদ: মসজিদের প্রবেশের সময় কি বলবে, হাদিস নং 
৪৬৫; আর আলবানী হাদিসটিকে বিশুদ্ধ সূনানে আবু দাউদে সহীহ বলে আখ্যায়িত করেন। 

78 


প্রমাণ- আমি হুমাইদ বা আবি উসাইদ হতে হাদিস বর্ণিত তিনি 
বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


ly se oll GS Hl EE al rll So Js Bh 
lls op AUS hb cs 


“যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বলে, হে 
আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। 
আর যখন বের হয়, তখন বলবে, হে আল্লাহ! আমি তোমার নিকট 
তোমার অনুগ্রহ কামনা করি” |" 


নয়- যখন মসজিদে প্রবেশ করবে যারা মসজিদের ভিতরে আছে 
তাদের এমন আওয়াজে সালাম দেবে যাতে তারা শুনতে পায় । 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Cis PDL 3 Gon space I) ng 


111 মুসলিম, কিতাবু সালাতিল মুসাফিরিন ও সালাতে কসর করা । পরিচ্ছেদ: কি বলবে, যখন 
কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে, হাদিস নং ১১৩। 
79 


“তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, 
যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না হবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা 
ঈমানদার হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না 
বাসবে। আর আমি কি তোমাদের এমন একটি জিনিস বাতিয়ে 
দেব, যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? তোমরা 
তোমাদের নিজেদের মধ্যে সালামের প্রসার কর”।|'"* আম্মার বিন 


Js dat or SLD OD ps AB Es SD) 
CULE 2 GSD, dl PDL 
“তিনটি বিষয়কে যে ব্যক্তি একত্র করবে, সে ঈমানকে একত্র 


করল । নিজের ব্যাপারে ইনসাফ করা, আলেমদের সালাম দেয়া 
এবং অভাবের সময় দান করা” | 


দশ- তহিয়্যাতুল মসজিদ দুই রাকাত সালাত আদায় করবে। 
সালাতের ওয়াক্ত হলে যখন মুয়াজ্জিনের আযানের পর মসজিদে 


112 মুসলিম, কিতাবুল ঈমান, পরিচ্ছেদ : জান্নাতে মুমিন ছাড়া আর কেউ প্রবেশ করবে না, হাদিস 
নং ৫৪। 
113 বুখারি, কিতাবুল ঈমান, পরিচ্ছেদ : সালাম ইসলাম ৷ ১৫/১ 

80 


প্রবেশ করবে, তখন যদি এঁ ওয়াক্ত সালাতের সুন্নতে রাতেবাহ 
থাকে তাহলে সুন্নাতে রাতেবা পড়বে, আর যদি সুন্নাতে রাতেবা না 
থাকে, তাহলে আযান ও ইকামাতের মাঝের দুই রাকাত সালাত 
আদায় করে নেবে। তাহলে আর তহিয়্যাতুল মসজিদ আলাদা 
করে পড়তে হবে না। আর যদি সালাতের ওয়াক্ত দাখিল হওয়ার 
পূর্বে মসজিদে প্রবেশ করে, তাহলে তাকে অবশ্যই তাহিয়্যাতুল 
মসজিদ দুই সালাত আদায় করতে হবে। আবু কাতাদাহ 
ওয়াসাল্লাম বলেন, | > ০% ১৬ ১৫ ==> }=>১ ১) 
॥%৯*5) “যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন 
দুই রাকাত সালাত আদায় করা ব্যতীত মসজিদে না বসে”| 


এগার- যখন কোন ব্যক্তি মসজিদের ভিতরে জুতা খুলে, সে যেন 
তা তার উভয় পায়ের মাঝখানে রাখে আবু হুরাইরা রাদিয়াল্লাহু 
আনন্ু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
le 08 Lele do Le E55 De al los So jo Ih) 

(gs had Sl 


$1 


যখন তোমাদের কেউ সালাত আদায় করে এবং জুতা-দ্বয় খুলে 
ফেলে, সে যেন জুতা-দ্বয় দ্বারা কাউকে কষ্ট না দেয়। জুতা-দ্বয়কে 
তার উভয় পায়ের মাঝখানে রাখে অথবা জুতা নিয়ে সালাত 
আদায় করে। অপর এক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


0° LSS x OF Ny m2 0F Hl 22 Db LE joo 3) 
tale on heads ol a FF UFE3 DY FNL co pt m2 


“যখন তোমাদের কেউ সালাত আদায় করে, সে তার জুতাকে 
ডান দিকে রাখবে না এবং বাম দিকেও না । তখন অপর ভাইয়ের 
ডানে হবে। হ্যাঁ, যদি তার বামে কেউ না থাকে তখন কোন 
অসুবিধা নাই৷ জুতাকে তার উভয় পায়ের মাঝখানে রাখবে” ।|"* 
আমি আমার শাইখ আব্দুল আজিজ বিন বায রাহিমাহুল্লাহ কে 
ইয়াহুদীদের সুন্নতের পরিপন্থী । তবে লক্ষ্য রাখার পর যদি জুতার 


114 আবু দাউদ, কিতাবুস সালাত, পরিচ্ছেদ : একজন মুসল্লি যখন তার পাদুকাদ্ধয় খোলে তখন 
কোথায় রাখবে, হাদিস নং ৬৫৪, ৬৫৫; আর আলবানী হাদিসটিকে সহীহ সূনানে আবু দাউদে 
সহীহ বলে আখ্যায়িত করেন, হাদিস নং ১২৮/১। 

82 


মধ্যে কোন নাপাক বস্তু দেখে, তাহলে মাটি, পাথর ইত্যাদি দ্বারা 
তা পরিষ্কার করে নেবে। তবে যে সব মসজিদে বিছানা বিছানো 
থাকে সেখানে কিছু মানুষের অবহেলার কারণে ধুলা বালি পাওয়া 
যায়। ফলে মানুষ মসজিদ থেকে চলে যেতে চায়। এ কারণে 
আমার নিকট উত্তম হল, জুতা রাখার জন্য একটি স্থান নির্ধারণ 
করবে” |! 


বার- কাউকে কষ্ট দেয়া ও ভিড় করা ছাড়া যদি সম্ভব হয়, 
ইমামের ডান পাশে প্রথম কাতারে বসবে। আবু হুরাইরা 
ওয়াসাল্লাম বলেন, 


ads es ONL ag 5 dN dll, lad 3 Le wl dn 
Uli 


যদি মানুষ জানত, আযান দেয়া ও প্রথম কাতারে বসার মধ্যে কত 
ছাওয়াব তা লাভ করার জন্য লটারি দেয়ার প্রয়োজন হলে তারা 


115 আমি তার থেকে এ কথাগুলো বুলুগুল মারাম কিতাবের হাদিস নং ২৩২ ও ২৩৩ ব্যাখ্যা 
দেয়ার সময় শুনেছি। 
83 


লটারিতে অংশ গ্রহণ করতঃ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে 
বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(Ua) als be 0S CD; | ৩1) “আল্লাহ তা‘আলা ও 


করে” | 117 


তের- মসজিদে কিবলা মুখী হয়ে বসে কুরআন তিলাওয়াত 
করবে অথবা আল্লাহর যিকর করবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু 
আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এরশাদ করেন, 


CELE DLS ddl am Oh dam sgt HON 


116 বুখারি ও মুসলিম: বুখারি, কিতাবুল আযান, হাদিস নং ৬১৫; মুসলিম, হাদিস নং ৪৩৭; তথ্য 
আযানের ফযিলত বিষয় আলোচনায় উল্লেখ করা হয়েছে। 
117 আবু দাউদ, হাদিস নং ৬৭৬, ইবনে মাযা, হাদিস নং ১০০৫ আল্লামা মুনযিরি হাদিসটিকে 
হাসান বলেন; ইবন হাজার, ফতহুল বারী ২১৩/২। 

84 


“প্রতিটি বস্তুর একজন সরদার রয়েছে। আর মজলিস সমূহের 
সরদার হল, কিবলাকে সামনে রেখে বসা” | 


চৌদ্দ- সালাতের অপেক্ষা করার নিয়ত করবে এবং কাউকে কষ্ট 
দেবে না। কারণ, সে যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষা করতে 
থাকবে ততক্ষণ পর্যন্ত সে সালাতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে 
সালাতের আগে বা পরে স্বীয় জায়নামাজে অবস্থান করবে 
ফেরেশতারা তার উপর রহমতের দোয়া করতে থাকে। আবু 
ওয়াসাল্লাম বলেন, 


J, i) ss DY ঙ YH LL iM ঙ = Jl pL 
tay) Ld al hl iD 


“যতক্ষণ পর্যন্ত কোন বান্দা সালাতের অপেক্ষা করতে থাকবে 
ততক্ষণ পর্যন্ত সে সালাতেই থাকবে। আর ফেরেশতারা বলবে, হে 


118 তাবরানী, আল-আওসাত [মাজমায়ুল বাহরাইন ২৭৮/৫, হাদিস নং ৩০৬২]; আল্লামা হাইসামী, 
মাজমায়ুয যাওয়ায়েদ ৫৯/৮ গ্রন্থে বলেন, “ হাদিসটি তাবরানী আওসাতে উল্লেখ করেন, আর তার 
সনদ বিশুদ্ধ” । 


85 


আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, হে আল্লাহ তুমি তাকে দয়া 
কর...” | 


a Go SH le Sr | bf che DU) 


Coad de 5% dd be agle 3 Md il EN aml lio 


“যতক্ষণ পর্যন্ত সে সালাতের আগে বা পরে স্বীয় জায়নামাজে 
থাকে তারা বলবে, হে আল্লাহ! তুমি তাকে দয়া কর, ক্ষমা কর। 
হে আল্লাহ তার তওবা কবুল কর, যতক্ষণ সে কাউকে কষ্ট না 
দেয় এবং নাপাক না হয়” | 


পনের- যখন সালাতের ইকামত দেয়া হয়, তখন একমাত্র ফরয 
সালাত ছাড়া আর কোন সালাত আদায় করবে না। আবু হুরাইরা 
ওয়াসাল্লাম বলেন, 


(ASU ND Ne DLA cl Bl 


119 বুখারি ও মুসলিম: বুখারি, হাদিস নং ৬৪৭; মুসলিম, হাদিস নং ৬৪৯; জামাআতে সালাতের 
ফযিলত সম্পর্কে হাদিসটির তথ্যসূত্র বর্ণনা করা হয়েছে। 
86 


“যখন সালাতের ইকামত দেয়া হয়, তখন ফরয সালাত ছাড়া আর 
কোন সালাত আদায় করা যাবে না”।'* 


ষোল- মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা সামনে বাড়াবে। 
কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাধ্য অনুযায়ী 
পবিত্রতা অর্জন, মাথা আঁচড়ানো, জুতা পরিধানসহ ইত্যাদি সব 
বিষয়ে ডান দিককে অধিক পছন্দ করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু 
আনহু যখন মসজিদে প্রবেশ করতেন ডান পা দিয়ে শুরু করতেন 
এবং যখন বের হতেন, তখন বাম পা দিয়ে আরম্ভ করতেন।'* 
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্নত হল, যখন তুমি মসজিদে 
প্রবেশ করবে, ডান পা দিয়ে আরম্ভ করবে, আর যখন বের হবে, 
তখন বাম পা দিয়ে বের হবে| '* এবং এ দু'আ পড়বে, 


120 মুসলিম, হাদিস নং ৭১০; নফল সালাতের ফযিলত সম্পর্কে হাদিসটির তথ্যসূত্র বর্ণনা করা 
হয়েছে। 

121 বুখারি, কিতাবুস সালাত, পরিচ্ছেদ: মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা, হাদিস নং ৪২৬ । 
122 বর্ণনায় হাকেম এবং তিনি সহীহ বলে আখ্যায়িত করেন মুসলিম শরীফের শর্তে । আর যাহাবী 
তার সাথে সহমত প্রকাশ করেন । ১১৮/১। 


87 


2 SALA BY LN dl doe de Hdl Dladlly dl ma! 


Amal OA 2 Gal EI Walls 


“ আল্লাহর নামে, আর সালাত ও সালাম বর্ষিত হোক 
রাসূলুল্লাহর উপর ৷ হে আল্লাহ, তোমার অনুগ্রহ তোমার চাই । হে 
আল। হে আল্লাহ, আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্সা 
কর” ।-** 


অষ্টম পরিচ্ছেদ : মসজিদের বিধানসমূহ 


এক- মসজিদসমূহ পরিষ্কার করা, মসজিদ সুগন্ধময় রাখা এবং 
মসজিদ সংরক্ষণ করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে হাদিস 
বৰ্ণিত, তিনি বলেন, 


123 মুসলিম, হাদিস নং ১১৩, আবু দাউদ হাদিস নং ৪৬৫, মসজিদে প্রবেশের দুআ সম্পর্কে 
হাদিসটির তথ্যসূত্র বর্ণনা করা হয়েছে। 
"4 চৰনে মাযা, কিতাবুল মাসাজেদ ও জামা'আত, হাদিস নং ৭৭৩; আর আলবানী হাদিসটিকে 
সহীহ সূনানে ইবনে মাযাতে সহীহ বলে আখ্যায়িত করেন, হাদিস নং ৭৬৫। 

88 


Ol dl SB ll sly ln 5 ls BY be Hd rl 
US aS 


“রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন 
বাড়ীতে বাড়ীতে (তথা এলাকায়) মসজিদ বানানো '* এবং 
মসজিদকে পরিষ্কার করা ও সুগন্ধময় করার নির্দেশ দেন”|'* 


এ বলে চিঠি লেখেন- ((5 42 4 ৪০ dl dm cb 
denie Clays LOS leis df lad GAL OS As 
১৫৮,)). “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদেরকে আমাদের এলাকায় মসজিদ বানানো এবং মসজিদের 


125 বাড়ীতে বাড়ীতে মসজিদ বানানো বিষয়ে আলোচনা : সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ বিভিন্ন 
গোত্রে মসজিদ বানানো দেখুন: আল্লামা ইবনুল আসীর রাহিমাহুল্লাহ এর জামেউল উসুল ২০৮/১১ 

126 আহমদ মুসনাদ ২৭৯/৬; আবু দাউদ, কিতাবুস সালাত, পরিচ্ছেদ: বাড়ীতে মসজিদ বানানো 
বিষয়ে আলোচনা, হাদীস নং ৪৫৫; তিরমিযি, কিতাবুল জুমুআ, মসজিদকে সু-গন্ধী লাগানো বিষয়ে 
আলোচনা, হাদিস নং ৫৯৪; ইবনে মাযা, কিতাবুল মাসাজেদ ওয়াল জামা'আত, হাদিস নং ৭৫৮, 
৭৫৯; আর আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ সুনানে আবু দাউদে সহীহ বলে আখ্যায়িত করেন, 
হাদিস নং ৯২/১। 


89 


ংস্কার করা ও পবিত্র করার নির্দেশ দিতেন”|'*” আবু হুরাইরা 


Le aA dls ls SS al LL SF slp ll 5 Sl SI Of 
1G 90 LSD AS Jos Le) IS ex SD SS 452 ln 5 lS YI 
UG axa 155 14S KH 5) AG ¢ 0 S531 D1 UG dl J b SL 
be bys EL bs Je db sl tops fe dds ) dG sls ls 224 
+ b2 ds Dl ob eal de Lb int p32 01 :dE 5] dele 
ode Sle 


“একজন কালো ব্যক্তি বা মহিলা মসজিদ পরিষ্কার করত ।'* 
লোকটি মারা গেল কিন্তু তার মৃত্যু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি। একদিন রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা করে তার সম্পর্কে জিজ্ঞাসা 
করে বললেন, এ লোকটি কি করলেন? তারা বলল, হে আল্লাহর 


127 আবু দাউদ, সালাত অধ্যায়, পরিচ্ছেদ; বাড়ি বাড়ি মসজিদ বানানো বিষয়ে আলোচনা, হাদিস 
নং ৪৫৬। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহু সহীহ সূনানে আবু দাউদে হাদিসটিকে সহীহ বলে 
আখ্যায়িত করেন। ৯২/১। 

128 >>| 5 অৰ্থাৎ, পরিস্কার করা, দেখুন: আল্লামা মুনযিরির, আত-তারগীব ও আত-তারহীব: 


২৬৮/১। 
90 


রাসূল লোকটি মারা গেল। তিনি বললেন, তোমরা আমাকে 
জানাওনি কেন? তারা বলল, সে ছিল এমন এবং তার ঘটনা এই 
মোট কথা তারা তার বিষয়টিকে খাট করে দেখলেন রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে তার 
কবর দেখাও অথবা বললেন, তার [মহিলার] কবর দেখাও। 
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের উপর 
এসে তার জন্য দু'আ করল। তারপর তিনি বললেন, কবরসমূহ 
কবর বাসীর জন্য অন্ধকারে পরিপূর্ণ। আর আল্লাহ তা'আলা 
কবরসমূহের উপর আমার দু'আ করা দ্বারা আলোকিত 
করবেন আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 


dole 3 5 le dl Ge dll ll Sf 

fas ae idl 5 Ale be Dl dy Sool JES asl Syn rl 
© Ub G2 5573 (005030005 Y 0 ils 5 ale Dl bro ld JE UG 
MS Y sll 2 011d Js les ls 5 ale Bl Po Bl I ol 


129 বুখারি ও মুসলিম : বুখারি, কিতাবুস সালাত, পরিচ্ছেদ: 45১১, $4 ১৬, 2 5 
‘৩5, হাদিস নং ৪৫৮; কিতাবুল জানায়েয, পরিচ্ছেদ: দাফনের পর কবরের উপর সালাত 
আদায়, হাদিস নং ১৩৩৭; মুসলিম, কিতাবুল জানায়েয, পরিচ্ছেদ: দাফনের পর কবরের উপর 
সালাত আদায়, হাদিস নং ৯৫৬ 


91 


toLalsls, Lal Js MSL SP Sl oD ddl lis or rs 
bs 5) 2 S05 Hb JG le 5 le Sl Ye dildo LS Sf 
(ale 5 5b 1 


“একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
সাথে মসজিদে বসা ছিলাম তখন একজন গ্রাম্য লোক এসে 
আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ তাকে বলল, থাম থাম! 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে বাধা 
দিও না। তাকে তোমরা আপন অবস্থায় ছেড়ে দাও। তারপর 
তাকে তারা বাধা দিলেন না| সে নিরাপদে পেশাব করার পর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, নিশ্চয় 
মসজিদসমূহ আল্লাহ যিকর, কুরআন তিলাওয়াত ও সালাত 
আদায়ের জন্য। এখানে পেশাব-পায়খানা করা চলবে না। অথবা 
রাসূল যেভাবে বলেছেন । বর্ণনাকারী বলেন, তারপর এক লোককে 
এক বালতি পানি এনে তার উপর ঢেলে দেয়ার নির্দেশ দেন এবং 


92 


পানি ঢেলে দেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে 
বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 এ৷ 
(45১ ৬545, 45০5 | “মসজিদে থু থু ফেলা অন্যায় আর 
তার কাফফারা হল, তা দাফন করে দেয়া”| মুসলিমের অপর 
শব্দে হাদিসটি এভাবে বর্ণিত, রাসূল সল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, ৫3১ 45, 52> ১ 3 Hh 
করে দেয়া (অর্থাৎ পা মাড়িয়ে ঢেকে ফেলা)”।'' আবু যর 
ওয়াসাল্লাম বলেন, 


SN Lc ঠক > EE Jel Eb) 


130 বুখারি ও মুসলিম: কিতাবুল ওজু অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদের ভিতরে পেশাবের উপর পানি 
ঢেলে দেয়ার আলোচনা, হাদিস নং, ২২১; মুসলিম, তাহারাত অধ্যায়, পেশাব ইত্যাদি নাপাক বস্তু 
যখন মসজিদে পাওয়া যায়, তা ধোয়া ওয়াজিব হওয়া প্রসঙ্গে, আর যমিন পানি দ্বারা পরিস্কার হয়ে 
যায়, কোন প্রকার খনন করা ছাড়াই, হাদিস নং ২৮৫ 

131 বুখারি ও মুসলিম; বুখারি, কিতাবুস সালাত, মসজিদে থু থু ফেলার কাফফরাহ, হাদিস নং 
8৪১৫; মুসলিম, কিতাবুল মাসাজিদ ও সালাতের স্থানসমূহ, সালাত ইত্যাদিতে মসজিদে থু থু ফেলা 
নিষিদ্ধ হওয়া এবং মুসল্লি তার সামনে বা ডানে থু থু ফেলা নিষিদ্ধ হওয়া বিষয়ে আলোচনা হাদিস 
নং ৫৫২। 


93 


ll § 05 cb) Lc ts SB Suz ‘Ft 8 PS 


CBS), 


“আমার উম্মতের নেক আমল এবং বদ-আমলসমূহ আমার 
নিকট পেশ করা হল। আমি তাদের নেক আমলসমূহের মধ্যে 
দেখতে পেলাম রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরানো। আর তাদের 
খারাব আমলসমূহে দেখতে পেলাম মসজিদে থু থু ফেলা হয়েছে 
অথচ তা দাফন করা হয়নি”। '* ইমাম নববী রাহিমাহুল্লাহু বলেন, 
এ কথা স্পষ্ট এখানে যে খারাবী ও দুর্নামের কথা বলা হয়েছে, তা 
শুধু যে ব্যক্তি থু থু ফেলে তার সাথে খাস নয়; বরং যে ব্যক্তি 
দেখা সত্ত্বেও তা ঢেকে দয়ে দাফন করেনি অথবা খোঁচা ইত্যাদি 
দিয়ে পরিষ্কার করেনি সবই তার অন্তর্ভুক্ত | 38 


দুই- যখন মসজিদে যাবে তখন দুর্গন্ধ হতে দূরে থাকবে। জাবের 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


132 মুসলিম, কিতাবুল মাসাজেদ, পরিচ্ছেদ, মসজিদে থু থু ফেলা নিষিদ্ধ হওয়া বিষয়ে আলোচনা 
হাদিস নং ৫৫৩। 
133 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা ৪৫/৫। 

94 


Cai B ids bi id 9 sl gon as eh Hs 


“যে ব্যক্তি পেয়াজ বা রশুন খায়, সে যেন আমাদের থেকে অথবা 
আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং সে যেন তার স্বীয় ঘরে 
বসে থাকে” 


মুসলিম শরীফের অপর এক বর্ণনায় বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4০ ১৬ ৮ $55 =) ১৬ 
(55) “নিশ্চয় ফেরেশতারা এ সব বস্তু হতে কষ্ট পায়, যে বস্তু 
হতে মানুষ কষ্ট পায়”| !* ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 
তার জীবনের শেষ প্রান্তে এসে মানুষকে এ বলে ভাষণ দেন, 


Hl ls costs LULA os 24 045 wl gl =D 
of 4 23 Ls 5 ls hl be dl di 2b aD 93, 
Ee HE ode ag sacl oll 
“হে মানুষ তোমরা দুটি গাছ খাও এ দুটিকে খবীস বলেই মনে 
করি। গাছ দুটি হল, পেয়াজ ও রশুন। আমি রাসূল সাল্লাল্লাহু 


134 বুখারি ও মুসলিম: বুখারি, হাদিস: ৮৫৫; মুসলিম, হাদিস: ৫৬৪; মাকরুহাতে সালাতের 
আলোচনায় হাদিসটির তাখরীয উল্লেখ করা হয়েছে। 
95 


আলাইহি ওয়াসাল্লাম দেখেছি, তিনি মসজিদে কোন মানুষ থেকে 
এ দুটি গাছের দুর্গন্ধ পেলে তাকে মসজিদ থেকে বের করে 
দিতেন। যদি কেউ খায় সে যেন গাছ দুটিকে সম্পূর্ণ পাক করে 
নেয়” | 


তিন- মসজিদে সালাতের জামা'আত কায়েম করা ওয়াজিব 
পুরুষের জন্য মসজিদ ছাড়া সালাত আদায় করা জায়েয নাই। এ 
বিষয়টির উপর প্রমাণ এ সব দলীল যেগুলো জামা'আতের সাথে 
সালাত আদায় করা ওয়াজিব হওয়াকে প্রমাণ করে। মনে রাখবে, 
জামা‘আতে সালাত আদায় করা ফরযে আইন '% তবে যদি 
মসজিদ পাওয়া না যায় অথবা মসজিদ অনেক দূরে; আযান শোনা 
যায় না অথবা সফরে অবস্থান করছে, তখন জামা‘আতে সালাত 
আদায় করা ফরয নয়। জামা'আত শুধু সক্ষম ব্যক্তির উপর 
ওয়াজিব, অক্ষমের উপর নয়। যারা অক্ষম তারা যে কোন পবিত্র 
স্থানে সালাত আদায় করে নেবে। কারণ, যাবের রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


135 মুসলিম, কিতাবুল মাসাজিদ ও সালাতের স্থানসমূহের আলোচনা, হাদিস: ৫৬৬। 
136 জামা‘আতে সালাতের বিধানের আলোচনায় এ বিষয়ের দলীলসমূহ উল্লেখ করা হয়েছে। 


96 


TEE EET US | EELS Le cbc 

5))\ “5,3l ES 8) ৯ Ll olny | SE yl J CAFE 

UF dsli2ll euholy abs 3 Ed, SLY lols hat 
tile wld Ess Lob 25 dls sl 


“আমাকে পাঁচটি জিনিস দেয়া হয়েছে যা আমার পূর্বে আর 
কাউকে দেয়া হয়নি । আমাকে একমাসের দূরত্ব পর্যন্ত ভীতি দ্বারা 
সাহায্য করা হয়েছ । আমার জন্য যমিনকে মসজিদ ও পবিত্র করা 
হয়েছে সুতরাং, আমার উম্মত হতে যে কোন লোককে সালাতের 
ওয়াক্ত পেয়ে বসে সে যেন সালাত আদায় করে নেয়। আমার 
জন্য গণিমতের সম্পদকে হালাল করা হয়েছে যা আমার পূর্বে 
আর কারো জন্য হালাল করা হয়নি। আমাকে সুপারিশ দেয়া 
হয়েছে। আর প্রত্যেক নবী তার সম্প্রদায়ের লোকদের নিকট 
প্রেরণ করা হয়েছে আর আমাকে সমগ্র মানুষের নবী বানিয়ে 
পাঠানো হয়েছে।'3 ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহু বলেন, 
যে ব্যক্তি হাদিসসমূহে ভালোভাবে চিন্তা করে, তার নিকট এ কথা 


137 বুখারি ও মুসলিম: বুখারি,তায়াম্মুম অধ্যায়, হাদিস, ৩৩৫ মুসলিম কিতাবুল মাসাজিদ ও 
সালাতের স্থানসমূহের আলোচনা, হাদিস: ৫২১। 
97 


স্পষ্ট হবে, মসজিদে জামা'আতের সাথে সালাত আদায় করা 
ফরযে আইন তবে কোন কোন অপরাগতা এমন আছে যেগুলোর 
কারণে জামা'আত ও জুমু'আর সালাত ছেড়ে দেয়া বৈধ। কোন 
প্রকার অপারগতা ছাড়া মসজিদে উপস্থিত হওয়া ছেড়ে দেয়া, বিনা 
ওজরে জামা'আত ছেড়ে দেয়ার নামান্তর। সুতরাং আমরা যে 
সিদ্ধান্ত দ্বারা আল্লাহর দ্বীনকে মানব, একমাত্র ওজর ছাড়া 
মসজিদে সালাত আদায় করা হতে বিরত থাকে জায়েয নাই। 
আল্লাহই ভালো জানেন কোনটি বিশুদ্ধ '38| 


চার, কবরকে মসজিদ বানানো হারাম হওয়া: আবু হুরাইরা 
রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল বলেন, (( ১+! এ৷ 
((০০ ৮ ১5 154 ০১০৭, আল্লাহ তাআলা ইয়াহুদী ও 
খৃষ্টানদের অভিশাপ করেন। তারা তাদের নবীদের কবরকে 


138 আল্লামা ইবনুল কাইয়ুম, কিতাবুস সালাত পৃ: ৮৯। 
98 


মসজিদ বানিয়েছে।'% আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আব্দুল্লাহ 


bd Las Coe Gib i 5 Sls dl bo Bl dr dU) 
de hl Lal) SUIS pas JUS agg oF AES lp El Bb ats 


(ace be i al FS 15 52 ag ladlly 34 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যখন মালাকুল 
মাওত উপস্থিত হল,“ তখন তার চেহারার উপর একটি উড়না 
রাখা হল ।'“' যখন তা দিয়ে তার চেহারা ডেকে দেয়া হত, তখন 
তিনি তা খুলে ফেলতেন|“* তখন তিনি এ অবস্থায় বলেন, 
ইয়াহুদী ও খৃষ্টানের উপর আল্লাহ তা'আলার অভিশাপ তারা 
তাদের নবীদের কবরসমূহকে মসজিদ বানিয়েছেন। এ বলে রাসূল 


139 বুখারি ও মুসলিম: বুখারি, কিতাবুস সালাত, পরিচ্ছেদ: আমাকে হাদিস বর্ণনা করেন, আবুল 
ইয়ামান, হাদিস: ৪৩৬; মুসলিম, কিতাবুল মাসাজিদ ও সালাতের স্থানসমূহ, পরিচ্ছেদ: কবরের উপর 
মসজিদ বানানো নিষিদ্ধ হওয়া বিষয়ে আলোচনা, হাদিস; ৫৩০ । 

140 মালাকুল মওত হলেন মৃত্যুর ফেরেশতা ৷ 

141 আরম্ভ করল। 

142 অর্থাৎ, ঢেকে দেয়া হল। 


99 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যা করত, তা থেকে উম্মতকে 
সতর্ক করেন৷ 43 


ওয়াসাল্লাম এর মৃত্যুর পাঁচ দিন পূর্বে আমি তাকে বলতে শুনেছি। 
তিনি বলেন, 


SIL 5 Jos Dl bts Es J I=: I BUI 

SIN Hs pl or hod 5 3, Ss LAL SALS 
ELS 125 0s 158 EG IK 2 0b Ni SS = Ui 
(EIS S| Sb als 17 iss Db Vl ale eto 


“আমি আল্লাহর নিকট তোমাদের মধ্য হতে কেউ আমার বন্ধু 
হওয়া থেকে মুক্তি চাচ্ছি। কারণ, আল্লাহ তা'আলা আমাকে বন্ধু 
রূপে গ্রহণ করেন যেমনটি তিনি ইব্রাহিমকে বন্ধু রূপে গ্রহণ 
করেন। আমি যদি আমার উম্মত থেকে কাউকে বন্ধু রূপে গ্রহণ 
করতাম তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বন্ধু রূপে 


143 বুখারি ও মুসলিম: বুখারি, কিতাবুস সালাত, পরিচ্ছেদ; আমাকে হাদিস বর্ণনা করেন, আবুল 
ইয়ামান, হাদিস: ৪৩৬; মুসলিম, কিতাবুল মাসাজিদ ও সালাতের স্থানসমূহ, পরিচ্ছেদ: কবরের উপর 
মসজিদ বানানো নিষিদ্ধ হওয়া বিষয়ে আলোচনা, হাদিস: ৫৩০ । 

100 


গ্রহণ করতাম| মনে রেখ! তোমাদের পূর্বেকার লোকেরা তাদের 
নবী ও নেক লোকদের কবরসমূহকে মসজিদ বানাত ৷ মনে রেখ, 
তোমরা কবরসমূহকে মসজিদ বানিও না। কারণ, আমি তোমাদের 
এ থেকে নিষেধ করছি” | 


ez LS USS Les dl G2 Ll pl > Pl Uf 2S 9 

dl Sida ds 5 ade Dl bo SLUGS alas es 

US 43 jes las 78 6 ly Sls lal jd 3 8 | 
(Alls ds Mls SES Sl all 


আনহা ও উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তারা উভয়ে মুলকে 
হাবসাতে দেখা একটি উপাসনালয়ের কথা রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আলোচনা করেন, যার মধ্যে 
রয়েছে মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
তাদের মধ্যে যখন কোন ভালো লোক মারা যেত, তারা তাদের 


144 মুসলিম, কিতাবুল মাসাজিদ ও সালাতের স্থানসমূহ, পরিচ্ছেদ: কবরের উপর মসজিদ বানানো 
নিষিদ্ধ হওয়া, কবরের উপর মুর্তি স্থাপন করা নিষিদ্ধ হওয়া এবং কবরকে মসজিদ বানানো নিষিদ্ধ 
হওয়া বিষয়ে আলোচনা, হাদিস; ৫৩২। 


101 


কবরের উপর মসজিদ বানাত এবং এ সব মূর্তি গুলো তাদের 
আকৃতিতে তৈরি করত। এরা আল্লাহর কিয়ামতের দিব সর্বাধিক 


নিকৃষ্ট সৃষ্টি । 145 


প্রকার ক্ষতি করা ও কষ্ট দেয়া ছাড়া । আবু হুরাইরা রাদিয়াল্লাহু 
আনহু হতে বর্ণিত তিনি বলেন, 


& 0 2 2:5 2 I Is is 5 le Ble Al Ss 
COS all Sl or 2 322 UU 2 LS 4 JE n> 
O° 2B J dL Sos syalbl Js dn 5 ale Dl bo gl dl 
ls 5 MYLAN Sf al da Sl lS Se LSS lb ul 


Ml 


‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সৈন্য দলকে নজদের 
দিকে প্রেরণ করলে তারা হানিফা গোত্র থেকে সুমামা ইবনুল 


145 বুখারি ও মুসলিম, বুখারি, কিতাবুস সালাত, (৪5০ ১০০; 4৯4 5০ ১55 ০১৯5 ৯ ০১ 
“৯ হাদীস নং ৪২৭; মুসলিম, মুসলিম কিতাবুল মাসাজিদ ও সালাতের স্থানসমূহ, পরিচ্ছেদ: 
কবরের উপর মসজিদ বানানো নিষিদ্ধ হওয়া, কবরের উপর মুর্তি স্থাপন করা নিষিদ্ধ হওয়া এবং 
কবরকে মসজিদ বানানো নিষিদ্ধ হওয়া বিষয়ে আলোচনা, হাদিস: ৫৩২। 

102 


আসাল নামক একজন লোককে ধরে নিয়ে আসেন এবং তাকে 
মসজিদের খুঁটিসমূহ হতে একটি খুঁটির সাথে বেধে রাখেন ৷ রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গিয়ে বললেন, তাকে 
তোমরা ছেড়ে দাও। তারপর সে মসজিদের নিকট একটি 
বাগানের দিকে গিয়ে গোসল করল তারপর মসজিদে প্রবেশ করল 
এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই 
মুহাম্মদ আল্লাহর রাসূল। '46 এ হাদিসটি প্রমাণ করে যে, 
মুশরিক প্রয়োজনের সময় মসজিদে প্রবেশ করতে পারবে। তবে 
মসজিদে হারামে প্রবেশ করতে পারবে না। '*7 আমি আমার 
শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহু কে 
বলতে শুনেছি, তিনি বলেন, এ হাদিস দ্বারা প্রমাণিত মসজিদে 
কাফেরকে বাঁধা যায়। এ হাদিস দ্বারা আরও প্রমাণিত হয়, 
কাফেরের জন্য মদিনায় প্রবেশ করা বৈধ । তবে মক্কায় প্রবেশ 
করা জায়েয নাই । আর হাদিসটি দ্বারা প্রমাণিত হয়, প্রয়োজনের 


146 বুখারি ও মুসলিম: বুখারি, কিতাবুস, সালাত, যখন ইসলাম কবুল করবে, তখন গোসল করা 
ও মসজিদে বন্দীদের বেঁধে রাখা, হাদিস: ৪৬২; পরিচ্ছেদ: মুশরিকের জন্য মসজিদে প্রবেশ করা 
মুসলিম, কিতাবুল জিহাদ, পরিচ্ছেদ: কয়েদীকে বন্দী করা ও বেঁধে রাখা এবং তার উপর ইহসান 
করা বৈধ হওয়া বিষয়ে আলোচনা । হাদিস: ১৭৬৪। 
147 দেখুন: আল্লামা সান‘আনীর সুবুলুস সালাম, ১৮৫/২ 

103 


সময় কাফের মসজিদের প্রবেশ করতে পারবে মদিনার মসজিদে 
না করতে পারা গ্রহণযোগ্য নয় । 148 


ছয়- মসজিদে ভালো অর্থবোধক উপকারী কবিতা পড়া বৈধ ৷ আবু 


Sol a 29 SS Nl SS Ic 52 io DM SD msl 
EAS lie AS 2 0 by LAS EAS 33: ad) boils oad 
hl se ah da dl dye cacl dl Saal ds 522 Af dl 


Hated “ HL ( -l C2 | 


"ওমর রাদিয়াল্লাহু আনহু হাসসান বিন সাবেতের নিকট দিয়ে 
যাচ্ছিলেন, তখন হাসসান মসজিদে কবিতা আবৃতি করছিলেন। 
ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে ক্ষিপ্ত হয়ে তাকালেন । তখন 
তিনি বললেন, আমি মসজিদে কবিতা আবৃতি করতাম যে অবস্থায় 
মসজিদে তোমার চেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। তারপর তিনি আবু 
হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকালেন এবং বললেন, 


148 বুলুগুল মুরাম ২৬৫ নং হাদিসের ব্যখ্যায় আমি বলতে শুনেছি। 
104 


আমি তোমাকে আল্লাহ শপথ দিয়ে বলছি, তুমি কি রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতে শুনোনি? আমার 
পক্ষ থেকে উত্তর দাও! (রাসূল বলছেন,) “হে আল্লাহ তুমি তাকে 
রুহুল কুদস দ্বারা সাহায্য কর”| উত্তরে আবু হুরাইরা বললেন, 
হ্যাঁ" | 4? এ হাদিস দ্বারা প্রমাণিত হয়, যে সব কবিতা মানুষকে 
কল্যাণের দিকে ধাবিত করে, তা মসজিদে আবৃত্তি করা জায়েয 
আছে| কারণ, কবিতা আবৃত্তি মানুষের অন্তরে বিশাল প্রভাব 
ফেলে এবং মানুষকে হকের প্রতি উৎসাহ প্রদান করে। আর যে 
সব হাদিসে মসজিদের ভিতর কবিতা আবৃত্তি করতে নিষেধ করা 
হয়েছে, তা জাহিলিয়্যতের যুগের কবিতা এবং বাতিলদের কবিতা । 
মোট কথা যেগুলোর অনুমতি দেয়া হয়েছে, সে গুলো জাহিলিয়্যাত 
হতে নিরাপদ আবার কেউ কেউ বলেন, এমন কবিতা হতে হবে 
যা মসজিদে উপস্থিত লোকদের কোন প্রকার বিয্ন না ঘটায় । 


সাত- মসজিদে হারানো বস্তু সম্পর্কে জিজ্ঞাসা না করা। আবু 


149 বুখারি ও মুসলিম : বুখারি, মসজিদের কাব্য বলা বিষয়ে আলোচনা, হাদিস নং ৪৫৩; মুসলিম, 
সাহাবীদের ফযিলত অধ্যায়, পরিচ্ছেদ: হাসসান বিন সাবেতের রাদিয়াল্লাহু আনহু এর ফযিলত 
বিষয় আলোচনা, হাদিস নং২৪৮৫ 


105 


ওয়াসাল্লাম বলেন, 


CSd ES dll hie 


“যে ব্যক্তি কোন মানুষকে মসজিদে হারানো বস্তু তালাশ করতে 
শুনবে, সে যেন বলে, আল্লাহ তা'আলা যেন, তোমাকে ফেরত না 
দেয়। কারণ মসজিদসমূহ এ জন্য বানানো হয়নি”| !1 বুরাইদা 


Al dG C2) tl dl es mds dll 3 25 ys ul 
tess idles sl S23 V1 id 5 lc dl Yo 


“এক ব্যক্তি মসজিদের হারানো বস্তু সম্পর্কে ঘোষণা দিয়ে বলে, 
আমার লাল উট পেয়ে আমাকে কে খবর দেবে'%* ? তার কথা 
শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পাবে না, 


150 ১ট৯ শব্দটি ২৮ ১ ০১১; ০ হতে। দেখুন: সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা 
৫৮/৫ 
151 মুসলিম কিতাবুল মাসাজিদ, মসজিদে কোন হারানো বস্তু তালাশ করা বিষয়ে আলোচনা । 
কাউকে তালাশ করতে দেখলে কি বলবে। 
152 দেখুন: আল্লামা ইবনুল আসীরের জামেয়ুল উসুল ২০৪/১১। 

106 


মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের উদ্দেশ্য সম্পাদন করার 
জন্য (হারানো বস্তুর ঘোষণা দেয়ার জন্য নয়)” |! 


হারানো বস্তুর ঘোষণা দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ । এ ছাড়া যে সব কাজ 
উল্লেখিত বিষয়ের সমর্থক হবে, তার বিধানও এর সাথে সম্পৃক্ত 
করা হবে যেমন- মসজিদে বেচা-কেনা করা, বন্ধক দেয়া ইত্যাদি 
যাবতীয় লেনদেন নিষিদ্ধ এবং মসজিদে উচ্চ আওয়াজে কথা বলা 
মাকরুহ হাদিস দ্বারা আরও প্রমাণিত হয়, যে ব্যক্তি মসজিদে 
হারানো বস্তু তালাশ করে, সে আল্লাহর আদেশের বিরোধিতা ও 
নাফরমানি করার শাস্তিস্বরূপ তার উপর বদ দোয়া করা বৈধ। 
আর যে শোনে সে যেন এ কথা বলে, ‘তুমি পাবে না’, কারণ, 
মসজিদ এ জন্য বানানো হয় নাই । ‘তুমি পাবে না মসজিদকে 
মসজিদের উদ্দেশ্যেই বানানো হয়েছে'। আর X=! শব্দের অর্থ 
হারানো বস্তু আর ৬১% অর্থাৎ তালাশ করা ও জিজ্ঞাসা করা। '* 


153 মুসলিম, কিতাবুল মাসাজিদ, মসজিদে কোন হারানো বস্তু তালাশ করা বিষয়ে আলোচনা । 
কাউকে তালাশ করতে দেখলে কি বলবে, হাদিস নং ৫৬৯ । 
154 দেখুন: আল্লামা ইবনুল আসীরের জামেউল উসুল ২০৩/১১ 

107 


আট- মসজিদে বেচা-কেনা করা হারাম। আবু হুরাইরা 


Bl SE BTN 3 ll SE be sl 2 2 rR 3 


(dle HS NAB Is a 32 RD 


“যখন কাউকে মসজিদে বিক্রি করতে বা খরিদ করতে 
দেখবে, তখন তাকে বল, আল্লাহ তোমার ব্যবসায় কোন লাভ না 
দিক। আর যখন দেখবে, কোন ব্যক্তি মসজিদে হারানো বস্তু 
তালাশ করছে, তখন তুমি বলবে, আল্লাহ যেন তোমার নিকট 
ফেরত না দেয়”|'* হাদিস দ্বারা প্রমাণিত হয়, মসজিদের বেচা- 
কেনা করা হারাম । কাউকে মসজিদে বেচা-কেনা করতে দেখতে 
তাকে বলা উচিত আল্লাহ তা'আলা যেন তোমার ব্যবসা বাণিজ্যে 
কোন বরকত না দেয়।'!ঃ6 এ কথা দ্বারা তাদেরকে বদ-দু'আ 


155 তিরমিযি, বেচা-কেনা অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদে বিক্রি নিষিদ্ধ হওয়া হাদিস নং ১৩২১। 
নাসায়ী রাত ও দিনের আমল বিষয়ে আলোচনা অধ্যায়, হাদিস নং ১৭৬; আল্লামা আলবানী 
হাদিসটিকে সহীহ সুনানে তিরমিযিতে সহীহ বলে আখ্যায়িত করেন ৩৪/২। 
156 দেখুন: আল্লামা সান‘আনীর সুবুলুস সালাম ১৮৯/২। 

108 


করে সতর্ক করা হল। আর কারণ উপরেই বলা হয়েছে। ১৬» 
CA os dill “মসজিদসমূহ এ জন্য বানানো হয়নি” ৷ 


নয়- মসজিদের ভিতরে হদ কায়েম করা যাবে না এবং কাউকে 
বন্দী রাখা যাবে না। হাকিম বিন হিযাম রাদিয়াল্লাহু আনহু হতে 
বর্ণিত, তিনি বলেন, 


43 AAS sll S a Of ls 5 le BV be Dll SB 


03d ag rls ll) 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাউকে আটকে 
রাখা, গান গাওয়া ও হদ কায়েম করা হতে নিষেধ করেছেন” |. 
হাদিস দ্বারা প্রমাণিত হয়, মসজিদে হদ কায়েম করা ও আটক 
করা হারাম। '% আর যে সব কবিতা মসজিদে বলা জায়েয নাই 
সেগুলো হল, জাহিলিয়্যাত ও ফাসেকদের কবিতা কিন্তু যে সব 


157 আবু দাউদ, কিতাবুল হুদুদ, পরিচ্ছেদ : মসজিদে হদ কায়েম করা প্রসঙ্গে, হাদিস নং ৪৪৯০; 
আহমদ মুসনাদ ৩৪/৩; হাকিম, মুস্তাদরাক গ্রন্থে ৩৭৮/৪; ইমাম দারা কুতনী, সূনান গন্থে ৮৬/৩; 
বাইহাকী, আস-সূনান আল-কুবরা গ্রন্থে ৩২৮/৮, বুলুগুল মারামে হাফেয ইবনে হাজার হাদিসটিকে 
দূর্বল আখ্যায়িত করেন। আর আল্লামা আলবানী সহীহ সূনানে আবু দাউদে হাদিসটিকে হাসান 
বলেন, ৮৫০/৩। 
158 দেখুন: আল্লামা সান‘আনীর সুবুলুস সালাম ১৯১/২। 

109 


কবিতা মানুষকে কল্যাণের দিকে আহবান করে তাতে কোন 
অসুবিধা নাই। আমি আমার শাইখ ইমাম আব্দুল আজিজ বিন 
আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলেন, 
হাদিসটি যদিও দুর্বল, কিন্তু সহীহ হাদিস থেকে তার অর্থের 
সমর্থন পাওয়া যায়| কারণ, মসজিদে হদ কায়েম করা দ্বারা যখন 
আসামিকে পেটানো বা হত্যা করা হয়, তখন মসজিদ রক্তাক্ত বা 
পেশাব, পায়খানা ইত্যাদি দ্বারা নাপাক হওয়ার সম্ভাবনা থাকে। 59 


দশ- মসজিদে ঘুমানো, খাওয়া, ঘর বানানো অসুস্থ লোককে 
জায়গা । আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, 


3 le dl be dl de de or GA Pn x 0h) 
(25 0 27% Ell B LS 


“খন্দকের যুদ্ধের দিন সায়াদ রাদিয়াল্লাহু আনহু আঘাত প্রাপ্ত 
হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মসজিদের 
ভিতরে একটি তাঁবু নির্মাণ করেন !69 যাতে তাকে কাছের থেকে 


159 বুলুগুল মুরাম ২৬৯ নং হাদিসের ব্যখ্যায় আমি বলতে শুনেছি। 
160 দেখুন: আল্লামা সুনআনীর সুবুলুস সালাম: ১৯৩/২। 
110 


দেখা-শুনা করতের পারেন।'61 এ হাদিস দ্বার প্রমাণিত হয়, 
মসজিদে ঘুমানো, অসুস্থ ব্যক্তি থাকা ও মসজিদে তাঁবু বানানো 
বৈধ। আমি আমার শাইখ ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ 
বানানো, ই‘তেকাফের জন্য অথবা কোন সম্মানী ব্যক্তির জন্য 
যাতে মানুষ তার সাথে দেখা করতে পারে অথবা যার থাকার 
যায়গা নাই তার জন্য থাকার যায়গা বানানোতে কোন অসুবিধা 
নাই । 162 


আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত, তিনি 
যখন অবিবাহিত যুবক ছিলেন, তখন মসজিদে ঘুমাতেন। 63 


161 বুখারি ও মুসলিম বুখারি, সালাত অধ্যায়ে, মসজিদে রোগীদের জন্য তাবু নির্মাণ বিষয়ে 
আলোচনা ৷ হাদিস নং ৪৬৩ ৷ মুসলিম কিতাবুল জিহাদ, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের হত্যা করা 
বিষয়ে আলোচনা ৷ হাদিস নং ১৭৬৯ । 

162 বুলুগুল মারামের ২৭০ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 

163 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ; মসজিদের ঘুমানো প্রসঙ্গে, হাদিস নং ৪৪০; মুসলিম, 
সাহাবীদের ফযিলত বিষয়ে আলোচনা, পরিচ্ছেদ: আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর 
ফযিলত, হাদিস নং ২৪৭৯ ৷ 


lll 


SAS SEE CE) Sl EEE GEC AL & ECS ৬ 6) slS 5s Jl 
‘edb Vlg sxc AE cdl 


to) gf ili 0) ML obs pil 


একজন কালো বাঁদির জন্য মসজিদে একটি তাঁবু ছিল। সে 
আমার নিকট এসে আমার সাথে কথা বলত আয়েশী রাদিয়াল্লাহু 
আনহা আরও বলেন, সে আমার সাথে যখনই বসত তখন এ কথা 
গুলো বলত, “সে ঘটনার দিন, আমার প্রভুর একটি আশ্চর্য 
বিষয়সমূহের একটি আশ্চর্যের দিবস ৷ তবে তিনি আমাকে কাফের 
শহর থেকে মুক্তি দিয়েছেন” | 


এ হাদিস দ্বারা প্রমাণিত হয়, যখন কোন ফিতনার আশঙ্কা না 
থাকে তখন মুসলিম পুরুষ বা নারী উভয়ের জন্য রাতে বা দিনে 
মসজিদে ঘুমানো বৈধ,'$6 যদি তার কোন ঘর-বাড়ি না থাকে। 
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী সুফফার 


164 তার একটি আশ্চর্য ঘটনা রয়েছে। দেখুন সহীহ বুখারি: ৩৮৩৫, ৪৩৯ । 
165 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: নারীদের জন্য মসজিদের ঘুমানো প্রসঙ্গে, হাদিস নং ৪৩৯; 
তাতে একটি আশ্চর্য ঘটনা রয়েছে! । | 
166 দেখুন: আল্লামা সান‘আনীর সুবুলুস সালাম ১৯৩/২। 
112 


অধিবাসীরা মসজিদে ঘুমাত| আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে 
বর্ণিত, তিনি বলেন, 


BD) al ls) ads J er be cdl 2 I EA ) 
be ley SLI as lz ble oilol 3 1b) SAS Lb 


(a5)0 5 ISLS oa ea RAS Es 


কারো শরীরে কোন চাদর ছিল না। তারা হয়ত, লুঙ্গি অথবা 
একটি কাপড় পরিধান করত যা তারা তাদের গলার সাথে বেঁধে 
রাখত তাদের কাপড় কারো পায়ে অর্ধ পেন্ডলী পর্যন্ত আবার 
কারো টাখনু পর্যন্ত হত। তারা তাদের হাত কাপড়ের উভয় 
দেখতে না পারে।*' আব্দুল্লাহ বিন হারেস বিন জুয আয-যাবিদী 


Cox pl all Sl 5 36 hl po lJ aS ds SEUS) 


167 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: পুরুষের জন্য মসজিদের ঘুমানো প্রসঙ্গে । হাদিস নং ৪৪০ ৷ 
113 


“আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে 
মসজিদে গোস্ত ও রুটি খেতাম” 68 


এগার- মসজিদে বৈধ খেলা যেগুলির অনুমতি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে 
বর্ণিত, তিনি বলেন, 


d= 0 be bp Me 5 le Bl be dl ds Sh a2) 

S72 Me 1 le Bl oe Bl ds Sal SB Oph Ly 
SR ELE Oy L105) BD Boe BLT sls 
bl eS > 5 od; GS ol Gl das 5 ade Dl be Bl 


Gl rs lS US SL a 


“একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 
কামরার দরজায় দেখলাম। তখন হাবশীরা মসজিদে খেলছিল। 
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার চাদর 
দ্বারা ঢেকে রাখেন যাতে আমি তাদের খেলা দেখতে পাই । অপর 


168 ইবনু মাযা, কিতাবুল আত‘ইমাহ, পরিচ্ছেদ; মসজিদে খাওয়া, হাদিস নং ৩৩০০| আল্লামা 
আলবানী সহীহ ইবনে মাযা ২৩০/২ তে হাদিসটিকে সহীহ বলেন। 
114 


এক শব্দে হাদিসটি বর্ণিত হাবশীরা তাদের ডাল-সুরকী নিয়ে 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আড়াল করে রাখেন। 
এভাবে আমি সারাক্ষণ দেখতেছিলাম যতক্ষণ আমি না ফিরতাম। 
তোমরা অপ্রাপ্ত বয়স্ক রমণী যে খেলা-ধুলায় মনোযোগী তার 
সম্মান কত তা তোমরা অনুমান কর” | '** 


3:31 $s 5 le dl be gl xs Opal La is 
Cs boas) dG dg rears slat JL Sb ns J3 all 
“একবার হাবশীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 


নিকট, অপর বর্ণনায়, মসজিদে খেলছিল। তখন ওমর রাদিয়াল্লাহু 
আনহু এসে তাদের নিকট প্রবেশ করলেন এবং তাদের জন্য 


169 বুখারি ও মুসলিম; বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদে অস্ত্র বহনকারী, হাদিস নং 
8৫৪, বিবাহ অধ্যায়, পরিবারের সাথে ভালো ব্যবহার বিষয়ে আলোচনা, হাদিস নং ৫১৯০; কিতাবুল 
ঈদ, পরিচ্ছেদ: ঈদের দিন অস্ত্র দিয়ে খেলা করা, হাদিস নং ৫৯০; বিবাহ অধ্যায়ে নারীদের জন্য 
হাবশীদের দিক তাকানো, হাদিস নং ৫২৩৬; মুসলিম, দুই ঈদের সালাত অধ্যায়, যে সব খেলা- 
ধুলাতে আল্লাহর হুকুমের অবাধ্যতা নাই সে সব খেলা বৈধ হওয়া বিষয়ে আলোচনা, হাদিস নং 
৮৯২ 


115 


পাথর নিলন এবং তাদেরকে পাথর দিয়ে আঘাত করলেন। তখন 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর তুমি 
তাদের ছেড়ে দাও” |" হাফেয ইবনে হাজার রাহিমাহুল্লাহু বলেন, 
ডাল-সুরকী দিয়ে খেলা-ধুলা করা শুধু খেলা নয়, বরং তাতে 
রয়েছে, যুদ্ধের ময়দানে সৈন্যদের প্রশিক্ষণ দেয়া এবং দুশমনের 
মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করা। '”! শাইখ রাহিমাহুল্লাহু 
বলেন, এ হাদিস দ্বারা প্রমাণিত হয়, যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ 
স্বরূপ বা যুদ্ধ করার প্রতি উদ্বদ্ধ করার উদ্দেশ্যে অস্ত্র দ্বারা খেলা- 
ধুলা করা বৈধ। হাবশি যারা খেলা-ধুলা করছে, তাদের দিকে 
অপরিচিতা নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর তাকানো দ্বারা 
প্রমাণিত হয়, মহিলার জন্য সমষ্টিগত পর্যায়ে ব্যক্তি পর্যায়ে না 
হলে, পুরুষের দিক তাকানো জায়েয আছে। যেমন, মহিলারা 
মসজিদে সালাত আদায়ের জন্য বের হলে এবং রাস্তায় হাঁটার 
সময় পুরুষদের সাথে সাক্ষাত হলে তাদের দিকে তাকায়। '!* 


170 বুখারি ও মুসলিম: বুখারি, কিতাবুল জিহাদ ওয়াস সীয়ার, অস্ত্র দিয়ে খেলা-ধুলা করা, হাদিস 
নং ২৯০১; মুসলিম, ঈদের সালাত অধ্যায়, পরিচ্ছেদ; যে সব খেলা-ধুলাতে আল্লাহর হুকুমের 
অবাধ্যতা নাই সে সব খেলা বৈধ হওয়া বিষয়ে আলোচনা, হাদিস নং ৮৯৩ 
171 ফতহুল বারী ৫৪৯/১। 
172 দেখুন: আল্লামা সান‘আনীর সুবুলুস সালাম: ১৯৫/২। 

116 


আমি আমার শাইখ ইমাম বিন বায রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, 
তাকানোতে কোন অসুবিধা নাই। যেমন পুরুষরা সফরে ও 
মসজিদে তাদের দিকে তাকায়। মোট কথা চলাচলকারী মুসল্লি, 
খেলোয়াড়দের দিকে সাধারণ তাকানো ক্ষতিকর নয়। কারণ, এ 
ধরনের দৃষ্টি সাধারণত কামভাব নিয়ে হয় না। !$ 


বার- মসজিদকে উঁচা-মজবুত করা, সজ্জিত করা এবং মসজিদ 
বানানোর ক্ষেত্রে অপচয় না করার বিধান। 


মসজিদকে উঁচা করা, ও সাজানো ইত্যাদি নিষিদ্ধ হওয়া সম্পর্কে 
একাধিক হাদিস বর্ণিত । আর মসজিদ বানানোর ক্ষেত্রে অপচয় না 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


trl Ul PE > FL PY 


173 বুলুগুল মারাম, ২৭১ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 
117 


“যতদিন পৰ্যন্ত মানুষ মসজিদ নিয়ে অহংকার না করবে ''* 
ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না”। নাসায়ীতে হাদিসটি 
এভাবে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


tall 3 lS of ic Ll lal an 


“কিয়ামতের আলামত হল, লোকেরা মসজিদ নিয়ে অহংকার 
করবে”! আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, 
তিনি বলেন, ॥ | 45৯ ৩০৮৭ ০. “আমাদেরকে মসজিদ 
উঁচা করার বিষয়ে নির্দেশ দেয়া হয়নি”| 76 আব্দুল্লাহ বিন 
আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ১+ ৩৬৯১ 45 ৫৪ 27 
tslall, 


174 দেখুন, আল্লামা ইবনুল আসীরের জামে‘উল উসুল ২১০/১১ । আরও দেখুন আল্লামা শাওকানীর 

নাইলুল আওতার ৬৯৫/১। 

175 আবু দাউদ, সালাত অধ্যায়, মসজিদ বানানো বিষয়ে আলোচনা, হাদিস নং ৪৪৯; ইবনু মাযা, 

কিতাবুল মাসাজেদ ওয়াল জামা'আত, পরিচ্ছেদ: মসজিদকে শক্তিশালী করা৷, হাদিস নং ৭৩৯; 

নাসায়ী, কিতাবুল মাসাজেদ, মসজিদ নিয়ে গর্ব করা অধ্যায়ে, হাদিস নং ৬৮৯; আহমদ ৪৫/৩। 

আল্লামা আলবানী রাহিমাহুল্লাহু হাদিসটি সহীহ সূনানে নাসায়ী ১৪৮/১ ও সহীহ সূনানে আবু দাউদে 

৯১/১ হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন। 

176 আবু দাউদ, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদ বানানো বিষয়ে আলোচনা, হাদীস ৪৪৮; 

আল্লামা আলবানী সহীহ সুনানে আবু দাউদে হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন। ৯০/১| 
118 


“তোমরা মসজিদকে সেভাবেই সাজাবে যেভাবে ইয়াহুদি ও 
খৃষ্টানরা তাদের উপাসানালয়কে সাজাত”| 7 


Ulla cr Ell Lis OD 
“মসজিদের ছাদ ছিল, খেজুরের ডাল” | 8 


আর ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ বানানোর নির্দেশ দেন এবং 
6 : 


tl Sele, bal sled Of Sly cyl oa kh 


“মসজিদ বানিয়ে মানুষকে বৃষ্টি থেকে রক্ষা কর। তুমি লাল রং 
করা ও হলুদ রং করা হতে সতর্ক থাক, অন্যথায় মানুষকে 
ফিতনায় ফেলবে।'* মুনে রাখবে, ওমর রাদিয়াল্লাহু আনহু 
বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আবু 


177 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ : মসজিদ বানানো, হাদিস ৪৪৬, আর আবু দাউদ, হাদিস 
নং ৪৪৮। 
178 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ : মসজিদ বানানো, হাদিস ৪৪৬ । 
179 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদ বানানো, ৪৪৬ নং হাদীসের পূর্বে। 
119 


জাহামকে নকশা বিশিষ্ট জুব্বাটি ফেরত দেয়া হতে বুঝে 
নিয়েছেন। কারণ, জুব্বাটির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, [5১.০ ১: 5%! ৫] “নিশ্চয় এটি আমাকে 
আমার সালাত থেকে অমনোযোগী করে দেয়”|.'8০ হাফেয ইবনে 
হাজার রাহিমাহুল্লাহু বলেন, হতে পারে ওমর রাদিয়াল্লাহু আনহু 
এর বিষয়টি সম্পর্কে জ্ঞান ছিল।'8! আনাস বিন মালেক 
রাদিয়াল্লাহু আনহু বলেন, [১৯ ১) ৬,৮ ) 5৬ ৩৬৮] তারা 
মসজিদ নিয়ে বড়াই করে কিন্তু কম সংখ্যক লোক ছাড়া বাকীরা 
মসজিদকে আবাদ করে না। !৪2 


আমি আমার শাইখ ইমাম বিন বায রাহিমাহুল্লাহুকে বলতে 
শুনেছি, তিনি বলেন, মসজিদকে সুন্দর করা এবং মসজিদে 


180 বুখারি, হাদিস নং ৩৭৩; মুসলিম, হাদীস নং ৫৫৬ ৷ সালাতের মাকরুহগুলো আলোচনায় 
তথ্যসূত্ৰ অতিবাহিত হয়েছে। 

181 দেখুন: ফতহুল বারী, ৩৩৯/১। 

182 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদ বানানো। ৪৪৬নং হাদিসের পূর্বে। হাফিয ইবনে 
হাজার রাহিমাহুল্লাহ ফতহুল বারীতে উল্লেখ করে বলেন, এটি মুসনাদে আবি ইয়া'লাতে মওসুল হিসেবে 
বৰ্ণিত । আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 


তিনি বলেন, 55 ১)৪,- ) SL S022 0b) Sl de So? 


120 


সালাত আদায় না করা মুসিবত বলে গণ্য| 183 আব্দুল্লাহ বিন 
ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, 


aS A ls oll i dl J eS dr US ll ul 

Be do loy rs 43 315 bs =, pf a 32 ob Al tS 
las ee el, 2 ost 2 4০ “l nd dl J eS 
daly nll ll lie S23 EAS BL) 3 3p lic opt SS 


Ti Aalny didi > (SA 2 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মসজিদ ছিল, 
ইটের নির্মাণ এবং খেজুর পাতার ছাউনি| আর খুঁটি ছিল খেজুর 
গাছের । আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত আমলে এর 
কোন সংস্কার করেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদকে 
বাড়ান, তবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে 
যা দিয়ে নির্মাণ করেছে- ইট, খেজুরের ডাল ও খেজুর গাছের 
খুঁটি- তা দিয়েই নির্মাণ করেন তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু 
এসে মসজিদের নির্মাণকে পরিবর্তন করেন। তিনি মসজিদকে 


183 সহীহ বুখারির ৪৪৬ নং হাদিসের ব্যখ্যার পূর্বে তাকীরর করতে আমি তাকে এ কথা বলতে 
শুনেছি। 
121 


অনেক দূর পর্যন্ত বাড়ান। তিনি নকশী পাথর 8৫ ও চুন দিয়ে 
মসজিদ নির্মাণ করেন তিনি যে মসজিদ নির্মাণ করেন, তার খুঁটি 
ছিল নকশী পাথর এবং ছাদ ছিল হিন্দুস্থানি কাট । 185 


আমি আমার শাইখ ইমাম আব্দুল আজীজ বিন আব্দুল্লাহ বিন বায 
রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু 
এর কর্ম প্রমাণ করে, নকশী পাথর, ভালো কাট ও রঙ দিয়ে 
সাজানোতে কোন ক্ষতি নাই । যদিও সালফে সালেহীনদের মতে উত্তম 
হল মসজিদকে রঙ না করা। কিন্তু যেহেতু মানুষ বর্তমানে তাদের 
ঘরবাড়ীর থেকে মুখ ফিরিয়ে নেয়। এ অবস্থায় মসজিদগুলোকে 
আগের অবস্থায় রেখে দেয়া তাদেরকে মসজিদে সালাত আদায় ও 
মসজিদে একত্র হওয়া থেকে বিমুখ করে। এ কারণে ওসমান 
রাদিয়াল্লাহু আনহু যা করেছে, তা করাতে কোন প্রকার অসুবিধা নাই। 
যাতে মানুষ মসজিদের দিকে উৎসাহিত হয় এবং মনোযোগী হয়| 
তবে অহংকার ও বড়াই করার জন্য হলে তা বৈধ নয়। তবে 


184 দেখুন: আল্লামা ইবনুল আসীরের জামেয়ুল উসুল, ১৮৬/১১। 
185 বুখারি সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদ বানানো ৷ ৪৪৬ ৷ 
122 


মসজিদে কোন কিছু লেখা মাকরূহ। উত্তম হল, মসজিদে কোন 
প্রকার না লেখা। 186 


তেরাখ মসজিদে বৈধ কথা-বার্তা বলাতে কোন অসুবিধা নাই । জাবের 


43 Jo Slo pr VLE is 5 de le al 
2 HSE tll call Blt las > lal jl all 
Cs LS A lS ls 


“সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যে স্থানে ফজরের সালাত বা সকালের সালাত আদায় করতেন, সে 
স্থান থেকে উঠতেন না। আর যখন সূর্য উদয় হত, তখন তা থেকে 
উঠে যেতেন আর তারা জাহিলিয়্যাতের বিভিন্ন কাহিনী বলতেন এবং 
হাসা-হাসি করতেন”| 87 আহমদ রাহিমাহুল্লাহ এর বর্ণনায় বর্ণিত, 
তিনি বলেন, 


186 বুলুগুল মুরাম ২৭৪ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 
187 মুসলিম, কিতাবুল মাসাজেদ ও সালাতের স্থানসমূহের আলোচনা, পরিচ্ছেদ : ফজরের 
সালাতের সালাতের স্থানে বসা, হাদিস নং ৬৭০ । 

123 


asl Sr BL 2 HST a 5 Sls De Dl Sag) 


“আমি একশ বারের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 
সাহাবীদেরকে দেখেছি তারা মসজিদে কবিতা আবৃত্তি ও 
জাহিলিয়্যাতের বিষয়গুলো আলোচনা করেন। অনেক সময় তিনি 
তাদের সাথে হাসা-হাসি করতেন” | 88 


ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, “এতে প্রমাণিত হয়, মসজিদে 
হাসি দেয়া ও মুচকি হাসি দেয়া জায়েজ আছে”|'৪9 আল্লামা 
কুরতবী রাহিমাহুল্লাহ বলেন, বলা যায়, “তখন তারা মসজিদে কথা 
বলত। কারণ, মসজিদে কথা বলা বৈধ, নিষিদ্ধ নয়। কারণ, 
মসজিদে কথা বলা সম্পর্কে কোন নিষেধাজ্ঞা আসেনি। এ ক্ষেত্রে 
সর্বোচ্চ যা বলা যায় তা হল, মসজিদে আল্লাহর যিকর করা উত্তম ও 
ফযিলতপূর্ণ। আর এতে এঁ সময়ে মসজিদে কথা বলা ছেড়ে দেয়া 


188 আহমদ, ৯১/৫ তিরমিযি, কিতাবুল আদব, কবিতা আবৃত্তি করার আলোচনা, হাদীস ২৮৫০; 
তিনি বলেন, হাদিসটি হাসান সহীহ আল্লামা আলবানী সহীহ সুনানে তিরমিযিতে হাদিসটিকে সহীহ 
বলে আখ্যায়িত করেন ১৩৭/৩। 
189 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা ১৭৭/৫। 

124 


অপরিহার্য বলে প্রমাণিত হয় না| আল্লাহ তা'আলা ভালো 
জানেন” | !90 


শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহু বলেন, যে 
কথা আল্লাহ ও আল্লাহর রাসূল ভালোবাসে সে কথা মসজিদে বলা 
উত্তম। আর যা নিষিদ্ধ, তা মসজিদে বলা আরো দৃঢ়ভাবে নিষিদ্ধ | 
অনুরূপভাবে যা মসজিদের বাহিরে বলা মাকরূহ বা মুবাহ তা 
মসজিদে বলাও মাকরূহ বা মুবাহ। !%1 


চৌদ্দ- মসজিদে বড় আওয়াজে কথা বলা নিষিদ্ধ । কারণ, আওয়াজ 
বড় করাতে মুসল্লীদের মনোযোগ নষ্ট হয়। সুতরাং, মসজিদে 
আওয়াজ বড় করবে না, যদিও কুরআন তিলাওয়াতের মাধ্যমে হয়। 


OUR read Igdl Sl 5 dS hl bo Bl ds So 
EE B52 DS) Flr ES | Yd, dl A2SG lL 
(DLA 31 :dG lal 3 2 bo 2s SD las 


190 আল-মুফহিম সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে ২৯৬/২। 
191 ইমাম ইবনে তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহু এর মাজমুয়ায়ে ফতোয়া । ২০০,২৬২/২২। 
125 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ই‘তেকাফ করছিল, 
তিনি সাহাবীদের শুনতে পেলেন, তারা বড় আওয়াজে কুরআন 
তিলাওয়াত করছে|। তাদের তিলাওয়াত শোনে তিনি পর্দা খুলে বলেন, 
তোমরা সবাই আল্লাহর সাথে কথা বলছ, তাই তোমরা একে অপরকে 
কষ্ট দেবে না। তোমাদের কেউ কুরআন তিলাওয়াতে, অথবা বলল, 
সালাতে আওয়াজকে বড় করবে না”|'** সায়েব বিন ইয়াজিদ 
Us AL 2 ns Bb Shs fo Gr ll BS sl oS 
al or NE Ll xl or 51 sl Cp UGS ge 25 copie GE 23 
I B bly Id 5 Sa) AA al or xs J Ub xa) 
se Hl pe Bll 
আমি তাকিয়ে দেখি লোকটি ওমর রাদিয়াল্লাহু আনহু| তিনি আমাকে 
বললেন, যাও, তাদের দুই জনকে ধরে আমার নিকট নিয়ে আস। 


192 আবু দাউদ, নফল অধ্যায়, পরিচ্ছেদ: রাতের সালাতে উচ্চস্বরে ক্রিরাত পড়া বিষয়ে আলোচনা । 
হাদিস নং ১৩৩২; সহীহ আবু দাউদে আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ বলেন ১৪৭/১; ইমাম 
আহমদ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে মুসনাদে বর্ণনা করেন ৬৭/২; আহমদ শাকের রাহিমাহুল্লাহু 
মুসনাদের স্বীয় ব্যাখ্যায় একে সহীহ বলে উল্লেখ করেন হাদিস নং ৯২৮, ৫৩৪৯ । 

126 


জিজ্ঞাসা করে বলেন, তোমরা কারা? কোথায় থেকে আসছ? তারা 
বলল, আমরা তায়েফ থেকে আসছি। তারপর তিনি বললেন, যদি 
দিতাম। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে 
তোমাদের আওয়াজকে উঁচা করছ” | '৪3 


458 ls 54> dl Gl 25 sf aie dhl 2 DL 3 FS S59 

dhl be dl dw be > gilpol coil ull BS ale 
15303 5 ন ES > dl CS 2 BP M1 
dbl cls a3 or we 1 UG dhl Jy b Bd IE aS 
ale hl bo dl ds JG all Js beds 5 :S Jb hall sl 
E2241 39)) hl a2 > fl BEL JE a5 3 il 
AL sr Jl co IL DIS 3p Fl § Spl S) Sl 
J Ly al Mall Spall Ss) ox Bll w0y ls ll 3 


UE LR LS 


193 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ, মসজিদে আওয়াজ উঁচা করা বিষয়ে আলোচনা, হাদিস নং 
8৪৭০। 
127 


হাদরাদের নিকট তার পাওনা আদায় করার জন্য মসজিদেই তা 
চাচ্ছিলেন| তারা উভয়ে মসজিদে আওয়াজকে বড় করলে রাসূল 
সল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ঘর থেকে তাদের আওয়াজ 
শুনতে পেয়ে সাথে সাথে বের হলেন, তার কামরার পর্দা উন্ক্ত হয়ে 
যাওয়ার উপক্রম হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
ডেকে বললেন, হে কা'ব! উত্তরে বলল, লাব্বাইক হে আল্লাহর রাসূল! 
তুমি তোমার পাওনা থেকে অর্ধেক ক্ষমা করে দাও। তখন কা'ব 
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জনকে বললেন, 
“দাঁড়াও তুমি বাকীটা আদায় করে দাও”| '% 


যদি কোন অশ্লীল কথা-বার্তা না হয়, তাহলে মসজিদে আওয়াজ উঁচা 
করা জায়েজ আছে। আর ইমাম মালেক থেকে বর্ণিত, মসজিদে 
আওয়াজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তার থেকে পার্থক্যও বর্ণিত- যদি ইলম 
ও কল্যাণ বিষয়ক বা জরুরি কোন আলোচনা হয়, তখন বৈধ| আর 


194 বুখারি, সালাত অধ্যায় মসজিদের অবস্থান করা অধ্যায় । হাদিস নং ৪৫৭ । 
128 


যদি অপ্রয়োজনীয় হয়, তাহলে অবৈধ ।'%5 হাফেয ইবনে হাজর 
রাহিমাহুল্লাহু মিহলাব থেকে তার কথা বর্ণনা করেন। তিনি বলেন, 
যদি মসজিদে আওয়াজ বড় করা না জায়েজ হত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাদের কোন কথা না বলে ছেড়ে দিতেন না 
এবং তাদের বিষয়টি জানিয়ে দিতেন। হাফেয ইবনে হাজার 
রাহিমাহুল্লাহু আরও বলেন, আমি বলি, যারা নিষিদ্ধ বলছেন, হতে 
পারে তাদের নিকট নিষিদ্ধ হওয়ার বিষয়টি পূর্বেই জানা ছিল, তাই 
নতুন করে কিছু বলার প্রয়োজন মনে করেন নাই তাই তিনি তাদের 
উভয়ের মাঝে ঝগড়া মীমাংসা করার উপর জোর দেন যাতে মসজিদে 
বড় আওয়াজ করাও বন্ধ হয়ে যাবে।'96 আমি আমার শাইখ ইমাম 
আব্দুল আজীজ বিন আব্দুল আজীজ বিন আব্দুল্লাহ বিন বায 
রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলেন, এতে প্রমাণিত হয়, 
মসজিদে পাওনাদারের জন্য তার পাওনা চাওয়া জায়েজ আছে। 
যেমন- সে বলবে, তুমি আমাকে আমার পাওনা দিয়ে দাও। এটি 
বেচা-বিক্রির মত নয়, অথবা সে বলবে, আমার পাওনা আদায় কর, 


195 ফতহুল বারী, ৫৫২/১। 
196 ফতহুল বারী, ৫৫২/১। 
129 


আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক ৷! রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কা'ব ও ইবনে আবু হাদরাদকে যা বলেছেন, সে 
বিষয়ে তিনি বলেন, এটি হল, সংশোধন ও মীমাংসা| সঠিক হল, 
তারা উভয়ে খণ পরিশোধে তাড়াহুড়া করা ও খণকে কমিয়ে আনার 
উপর একমত হয়, এতে কোন অসুবিধা নাই৷ '!98 


পনের- মসজিদের খুঁটির মাঝখানে সালাত আদায় করা। একা 
সালাত আদায়কারী ও ইমামের জন্য এতে কোন অসুবিধা নাই । আর 
মুক্তাদীদের জন্য মসজিদে জায়গা থাকা সত্বেও খুঁটির মাঝে সালাত 
আদায় করা মাকরূহ। কারণ, খুঁটি কাতারের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি 
করে। তবে মসজিদে জায়গা না হলে তখন কোন অসুবিধা নাই| এ 
বিষয়ে আনাস বিন মালেক হতে হাদিস বর্ণিত, আব্দুল হুমাইদ বিন 
মাহমুদ রাহিমাহুল্লাহু বলেন, 


db sll ow Gl db bol AL op A oS) 
hl bo dl Js eS bs lin G5 ES Ed le Lb i 5 


(ls 5 4 


197 সহীহ বুখারি, ৪৫৭ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 
198 সহীহ বুখারি, ২৪১৮ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 
130 


আমি আনাস বিন মালিকের সাথে সালাত আদায় করছিলাম, তিনি 
আমাদের খুঁটির মাঝে ঠেলে দেন। আনাস রাদিয়াল্লাহু আনহু সালাত 
থেকে বিরত থাকলেন। আমরা সালাত শেষ করলে তিনি আমাদের 
বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এ 
থেকে বেঁচে থাকতাম” |'!% মুয়াবিয়া বিন কুররাহ রাদিয়াল্লাহু আনহু 
তার পিতা থেকে বর্ণনা করে বলেন, ০৯:১৭ = 855) 
(1১১৮ ৬০ ১/৯১; 5০!৮এ| “আমাদের খুঁটির মাঝে সালাত আদায় 
থেকে নিষেধ করা হত এবং আমাদের দূরে রাখা হত”| 20০ 


Cogpldl ow be LAS S53 U ls 5 ale Hl Ye Alo 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে প্রবেশ 
করেন, তখন তিনি দুই খুঁটির মাঝে সালাত আদায় করেন”| 2%! 


199 আবু দাউদ, সালাত অধ্যায় সাওয়ারির সামনে কাতার করা, হাদিস নং ৬৭৩; তিরমিযি, হাদিস 
নং ২২৯; নাসায়ী ৯৪/২; আহমদ হাদিস নং ১৩১/৩; হাকিম ২১৮/১; সহীহ আবু দাউদে আল্লামা 
আলবানী হাদিসটি সহীহ বলে আখ্যায়িত করেন ১৪৯/১। 

200 ইবনু মাযা, হাদিস: ১০০২; হাকেম, ২১৮/১, আল্লামা আলবানী বিশুদ্ধ ইবনে মাযাতে বলেন, 
হাদিসটি হাসান সহীহ । 

201 বুখারি ও মুসলিম, বুখারি, সালাত অধ্যায়, জামা'আত ছাড়া সাওয়ারির সামনে সালাত আদায় 
করা, হাদিস নং ৫০৪, মুসলিম, কিতাবুল হজ, কাবা ঘরে প্রবেশ মুস্তাহাব হওয়া বিষয়ে আলোচনা, 
হাদিস নং ১৩২৯ ৷ 


131 


ষোল- জুমু'আর সালাতের পূর্বে মসজিদে হালকা করা । আব্দুল্লাহ 


SJL) J5 dl p22 Goll 0 BS ls 5 le DL Ge gH 
US ৪ sll (ba) 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আর দিন সালাতের 
পূর্বে মসজিদে হালকা করে বসা ও বেচা-কেনা করা হতে নিষেধ 
করেছেন। 


ইমাম তিরমিযি হাদিসটি এভাবে বর্ণনা করেন, তিনি বলেন, 


5 as Ally dl 099 Sal SOLED Als oF G5) 
GIL 5 iden 4 ll Sloss 


“মসজিদে কবিতা আবৃতি, বেচা-কেনা এবং জুমু'আর দিন 
সালাতের পূর্বে গোল হয়ে বসা হতে নিষেধ করেন”| 2০2 তাহাল্লুক ও 


202 নাসায়ী মসজিদে বেচা-কেনা করা ও জুমার সালাতের পূর্বে হালকা করে বসা হাদিস নং ৭১৪। 
আবু দাউদ কিতাবুল জুমআ ৷ জুমার সালাতের পূর্বে গোলাকার হয়ে বসা, হাদিস নং ১০৭৯ 
তিরমিযি সালাত অধ্যায়, মসজিদে বেচা-কেনা করা ও হারানো বস্তু তালাশ করা বিষয়ে 
আলোচনা হাদিস নং ৩২২ ইবনু মাযা কিতাবুল মাসাজেদ ও জামা'আত।| ইমমা খুতবা দেয়া 

132 


হিলাক শব্দ বহুবচন, একবচন হল হালাকা ৷ অর্থাৎ, একাধিক মানুষ 
গোলাকার হয়ে বসা| রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 
হালাকা বন্দী হয়ে এক জায়গায় বা একাধিক জায়গায় বিভিন্ন হালাকা 
বানিয়ে বসা হতে নিষেধ করেন, যদিও কোন ইলমী আলোচনার জন্য 
হয়। কারণ, এতে কাতার বন্দী হতে অসুবিধা হতে পারে অথচ রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আর দিন মানুষকে তাড়াতাড়ি 
মসজিদে আসা ও কাতার বন্দী হয়ে প্রথম কাতারে তারপর দ্বিতীয় 
কাতারে বসার নির্দেশ দিয়েছেন। 


সালাতের পূর্বে হালকা করে বসা হলে তাদের যে বিষয়ে 
নির্দেশ দেয়া হয়েছে তার প্রতি উদাসীনতা বুঝায় জুমু'আর সালাত 
থেকে ফারেগ হওয়ার পর হালাকা করে বসাতে কোন অসুবিধা 
নাই ।*%3 আমার শাইখ ইমাম আব্দুল আজীজ বিন আব্দুল্লাহ বিন বায 
রাহিমাহুল্লাহু এর উপর আমল করতেন।| তিনি জুমু'আর দিন ফজরের 
সালাত থেকে নিয়ে জুমু'আর সালাত আদায় করা পর্যন্ত সব ধরনের 


অবস্থায় সালাতের পূর্বে জুমার দিন মসজিদে হালকা করা এবং এহতেবা করা হাদিস নং ১১৩৩ 
আল্লামা আলবানী রহ সূনানে নাসায়ী, সূনানে আবুদাউদ হাদিসটিকে হাসান বলেন। 
203 দেখুন: আল্লামা মুবারক পুরীর তুহফাতুল আহওয়াযি, ২৭২/২। 
133 


হালাকা বন্ধ করে দিতেন। তারপর জুমু'আর সালাতের পর তার 
বাড়ীতে হালাকা হত । 


সতের- ঘুম আসলে স্থান পরিবর্তন করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, 


C28 BLAS alg cr Jprcsl ll S25 FSS 5 13) 
“যখন মসজিদে তোমাদের কারো তন্দ্রা আসে, সে যেন স্বীয় 
মজলিস থেকে উঠে অন্যত্র গিয়ে বসে”|*** তিরমিষির শব্দ- 3) 
USAIN alg oS Used cds 2 | “যখন তোমাদের 


কারো জুমার দিন তন্দ্রা আসে, সে যেন এ মজলিস থেকে উঠে অন্যত্র 
চলে যায়” | 


204 আবু দাউদ, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: ইমামের খুতবার সময় ঘুমানো, হাদিস নং ১১৯। 
তিরিমিযি, জুমু'আ অধ্যায়, পরিচ্ছেদ: যে ব্যক্তির জুমুআর দিন ঘুম আসে সে স্থান ত্যাগ করবে। 
হাদিস নং ৫২৬; আহমদ ২২, ৩২, ১৩৫/২; আর আল্লামা আলবানী সহীহ সুনানে আবু দাউদে 
২০৮/১ হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন। 

134 


আহমদের শব্দ- J, ০2 42 $ =| ১ 13)» 
॥ ৯5 এ. যখন জুমার দিন তোমাদের কারো তন্দ্রা আসে, সে যেন 
অন্যত্ৰ চলে যায়| আহমদের অপর এক বর্ণনায় বর্ণিত- ১! ॥ 
Cope JAS lg 2 dra Ld P52 2 3 ==> যখন 
মসজিদে তোমাদের কারো তন্দ্রা আসে, সে যেমন স্বীয় মজলিস থেকে 
উঠে অন্যত্র গিয়ে বসে। অপর এক বর্ণনায় বর্ণিত, ৯১» 
Cone dl a Joss 2 12 dS 3-০. “যখন জুমার 
দিন মজলিসে বসে তোমাদের কারো তন্দ্রা আসে, সে যেন তা থেকে 
উঠে অন্যত্র চলে যায়”| আমি আমার শাইখ ইমাম আব্দুল আজীজ 
বিন আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি তিনি বলেন, 
আদেশে দ্বারা প্রমাণিত হয় বিষয়টি ওয়াজিব ।2০5 আর স্থান পরিবর্তন 
করার হিকমত হল, স্থান পরিবর্তন করাতে ঘুম চলে যায়। অথবা 
ঘুমের কারণে যে স্থানে গাফলত বা অলসতায় আক্রান্ত হল, সে স্থান 
ত্যাগ করা। যদিও ঘুমন্ত ব্যক্তির কোন গুনাহ নাই রাসূল সাল্লাল্লাহু 
সাহাবীদের স্থান পরিবর্তন করার নির্দেশ দেন। অথবা যে ব্যক্তি 


205 বুলুগুল মারামের ৫২৬ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 
135 


সালাতের অপেক্ষায় মসজিদে বসে থাকে সে সালাতরত| আর 
সালাতে ঘুম আসে শয়তানের পক্ষ থেকে। হতে পারে এ কারণেই 
খুতবা ও উপকারী কোন কথা শ্রবণ থেকে বিরত থাকতে না হয়।2০6 


রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী- ০ ১) 
(55462 “যখন তোমাদের কেউ জুমু'আর দিন তন্দ্রাচ্ছন্ন হয়”, 
এর দ্বারা সমগ্র দিন উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হল, যখন মসজিদে 
বসে জুমু'আর সালাতের অপেক্ষা করতে থাকে চাই খুতবার সময় 
হোক বা তার পূর্বে হোক । তবে খুতবার সময়টি অধিক গুরুত্বপূর্ণ । 
আর এখানে জুমু'আর দিনের কথাটা বলার কারণ হল, এ দিনে 
জুমু'আর সালাত আদায় বা জুমু'আর খুতবা শ্রবণ করার জন্য মানুষ 
তাড়াতাড়ি মসজিদে আসার কারণ লম্বা সময় মসজিদে অবস্থান 
করায় তাদের তন্দ্রা আসে। কিন্তু সালাতের অপেক্ষা করা জুমু'আর 
দিন বা অন্য দিনের বিধান এক ৷ যেমন আবু দাউদের হাদিসে বর্ণিত, 


206 দেখুন: আল্লামা শাওকানীর নাইলুল আওতার, ৫২৪/২; আল্লামা মুবারকপুরির তুহাফাতুল 
আহওয়াজি শরহে জামে তিরমিযি ৬৪/৩; আওনুল মাবুদ: ৪৬৯/৩। 
136 


ope J DS ade 2 US ll B29 = ৮৯ ১) 
“যখন তোমাদের কারো মসজিদে থাকা অবস্থায় তন্দ্রা আসে, সে যেন 
স্থান পরিবর্তন করে”| সুতরাং জুমু'আর দিনের আলোচনার উদ্দেশ্য 
হল সকল মানুষের মধ্য থেকে কাউকে স্পষ্ট করে পৃথক করা| আর 
এও হতে পারে এ দ্বারা উদ্দেশ্য শুধু জুমু'আর দিন, যাতে জুমার 
খুতবা শোনার প্রতি অধিক যতণ্ডেবান হয়।*%' 


আঠার- গির্জায় সালাত আদায় করা, গির্জাকে পরিষ্কার করা ও গির্জার 
স্থানে মসজিদ বানানো। তন্ক বিন আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত 
তিনি বলেন, 


as biloy alls de 5 le Ble dls, = 

Lat es dh Fd ibn Ee bff de 
=| 51 6 251 dG Gly 553) BS 0 SS URLS 
OL US 0s By5ly coll lig ee sly o—-xs Sb 


2252) Sb sll oo oga2 DG cis sly at Als Se Al 


207 দেখুন: আল্লামা শাওকানীর নাইলুল আওতার ৫২৪/২। 
208 ‘আল-বিয়া’ শব্দের অর্থ পাদ্রী আশ্রম । আবার কেউ কেউ বলেন, খৃষ্টানদের উপাসানালয়। আর 
আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহু দ্বিতীয় মতকে প্রাধান্য দেন। ফাতহুল বারী ৫৩১/১। 


137 


BUI, dee leas 5 inxs GSS las > Les let স। 
SBN po LB ch 2 da Call UE ORT a3 Ll as 


(a o3 pb LODE 2 als Jal 55> 5583 :Ul 


“আমরা একটি জামা'আত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
নিকট আসলে, তিনি আমাদের বাইয়াত করেন এবং আমরা তার 
সাথে সালাত আদায় করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জানাই যে, আমাদের দেশে আমাদের একটি গির্জা 
আছে, আপনি আমাদেরকে আপনার ওজুর পানির বাকী পানিগুলো 
দেন। এ কথা শোনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুর 
পানি আনার জন্য একজনকে ডাকলেন, ওজু করলেন, কুলি করলেন, 
তারপর একটি পাত্রে পানিগুলো ঢেলে রাখেন। তারপর তিনি 
তোমাদের গির্জাকে ভাঙ্গবে এবং স্থানটিকে এ পানি দ্বারা পরিষ্কার 
করবে এবং স্থানটিকে মসজিদ বানাবে। আমরা বললাম, আমাদের 
দেশ অনেক দূর, শুষ্ক মওসুম, গরম অনেক বেশি, এ পানি শুকিয়ে 
যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 
এর সাথে আরও পানি বাড়াও তা তার সুঘাণকেই বৃদ্ধি করবে। 


138 


আমরা বের হলাম এবং আমাদের দেশে এসে আমাদের গির্জাকে 
ভেঙ্গে দিলাম। তারপর তার স্থানে পানি ছিটিয়ে দিলাম এবং তাকে 
আমরা মসজিদ বানালাম। তারপর আমরা মসজিদে আযান দিলাম। 
আযান শোনে পাদ্রী লোকটি বলল, হকের দাওয়াত, তারপর সে 
আমাদের টিলাসমূহ হতে একটি টিলার দিকে গেল, আমরা তার পর 
থেকে তাকে আর কোন দিন দেখিনি” | 2% 


ওমর রাদিয়াল্লাহু আনহু বড় বড় পাদ্রীদের অনেককে বলেন, 3 ৬)» 
Cpl es 3D ball J4| ৮ 4-545 55 “আমরা তোমাদের 
গির্জা প্রবেশ করতে পারি না কারণ, তোমাদের গির্জায় মানুষের 
আকৃতির মূর্তি রয়েছে” 40. 5 ৯ bee $2 দ৪ ৯ ৩! 
(J ০৪ ০2 ১1 ১5৭! “আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু 


209 নাসায়ী, কিতাবুল মাসাজিদ, পরিচ্ছেদ : গীর্জাকে মসজিদ বানানো বিষয়ে আলোচনা ৷ সহীহ 
নাসায়ীতে আল্লামা আলবানী সনদটিকে সহীহ বলেন ১৫১/১। 

210 বুখারি, কিতাবুস সালাত, পরিচ্ছেদ: গীর্জায় সালাত আদায় করা, হাদিস নং ৪৩৪; হাফেজ 
ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফতহুল বারী- ৫৩১/১ তে উল্লেখ করেন, আব্দুর রাজ্জাক হাদিসটিকে 
মওসুল বর্ণনা করেন। 


139 


খৃষ্টানদের গির্জায় সালাত আদায় করত, তবে যে গির্জায় মূর্তি থাকত 
তাতে তিনি সালাত আদায় করত না” |*2'' 


এ হাদিস প্রমাণ করে, গির্জার স্থানগুলোকে মসজিদে রূপান্তরিত করা 
বৈধ। এবং আরও প্রমাণিত হয়, তাদের গির্জায় সালাত আদায় করা 
বৈধ তবে মূর্তির দিক ফিরে সালাত আদায় করবে না এবং নাপাক 
স্থানে সালাত আদায় করবে না।*'* আমি আমার শাইখ ইমাম আব্দুল 
আজীজ বিন আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি তিনি 
বলেন, গির্জায় সালাত আদায় করাতে কোন অসুবিধা নাই। তবে 
মূর্তির দিকে মুখ করে সালাত আদায় করবে না। আর এ বিধান তখন 
যখন এ ছাড়া অন্য কোন স্থান পাওয়া যাবে না যে খানে সালাত 
আদায় করা যাবে।*'3 


211 বুখারি, কিতাবুস সালাত, পরিচ্ছেদ; গীর্জায় সালাত আদায় করা, হাদিস নং ৪৩৪; হাফেজ 
ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফতহুল বারী- ৫৩১/১ তে উল্লেখ করেন, বগোবী রাহিমাহুল্লাহু 
জাদিয়াতে হাদিসটিকে মওসুল বর্ণনা করেন। তবে তাতে এ অংশটুকু বাড়ান- 5৬5 ৫৯ ৩র্ড ৩৮)) 
(CANS FS C= 
212 দেখুন: আল্লামা শাওকানীর নাইলুল আওতার ৷ ৬৮৭/১ 
213 সহীহ বুখারি, ৪৩৪ নং হাদিসের পূর্বে ব্যখ্যা করার সময় আমি তাকে বলতে শুনেছি। 

140 


উনিশ- মসজিদ ও বাজারে ধারালো অস্ত্র বহন হতে বিরত থাকার 
নির্দেশ । আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Js ey Ge SB 9l bam BES BI Ge Sails 
১১০১৫" “যখন তোমাদের কেউ আমাদের মসজিদ বা বাজারে 
অতিক্রম করে এবং তার সাথে রয়েছে তীর, সে যেন তার ধারালো 
লোহার দিকটিকে বিরত রাখে”| অথবা বলেন, J = 2২৯) 
Ug ee lll 1০1 ==] “সে যেন তার হাত দিয়ে 
ধারালো অংশটুকু ধরে রাখে”| যাতে তার দ্বারা কোন মুসলিমের 
গায়ে আঘাত না লাগে। অপর এক বর্ণনায় বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬৪৮৬১০০ ০:১ ৬ 2 


Clas a, A Y lo i EE He (ay “যে ব্যক্তি 


214 আরবী তীর দেখুন ফতহুল বারী ইমাম ইবনে হাজরের। ৪৪৬/১। 

215 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা । এবং দেখুন, আল্লামা হুমাইদী রাহিমাহুল্লাহু এর 
গরীব পৃ ৭৯, ১৩৫। 

216 বুখারি ও মুসলিম, সালাত অধ্যায়, পরিচ্ছেদ, মসজিদে চলাচল করা । হাদিস নং ৪৫২। 
কিতাবুল ফিতান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, যে ব্যক্তি আমাদের বিপক্ষে 
অস্ত্র বহন করে সে আমার উম্মতের অর্ন্তভুক্ত নয় আলোচনা প্রসঙ্গে । হাদিস নং ৭০৭৫ । মুসলিম, 

141 


আমাদের মসজিদসমূহ ও বাজারসমূহে চলাচল করে, সে যেন তীরের 
ধারালো অংশটুকুকে ধরে রাখে। যাতে সে তার হাত দিয়ে কোন 
মুসলিমকে রক্তাক্ত না করে”।| জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, 


তিন বলেন, 


J bes sb of pb bya la 5 el dl S52 5 Of 
Vil 9 4s dl bo dl dr S Ja ile BD Bs Le ht 
(bla cll 


“এক লোক কতক তীর নিয়ে মসজিদ অতিক্রম করছিল, তখন 
আলাইহি ওয়াসাল্লাম তাকে ধারালো দিকগুলোকে আড়াল করার 
নির্দেশ যাতে কোন মুসলিম আঘাত না পায়। মুসলিমের অপর শব্দে 
হাদিসটি এভাবে বর্ণিত, yas Sl 5 ll S lb 2 5 0 
(Us 24 YS U,০৯ 5১৩4৬ এক লোক কতক তীর 
নিয়ে মসজিদ অতিক্রম করছিল, অথচ সে তীরসমূহের ধারালো 
দিকগুলো প্রকাশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 


কিতাবুল বির ওয়াস সেলা। পরিচ্ছেদ: যে ব্যক্তি মসজিদ বাজার ও যে সব স্থানে মানুষের জামায়েত 
থাকে তা অতিক্ৰম করার সময়, ধারালো বস্তুকে সংরক্ষণ রাখার আলোচনা হাদিস নং ২৬১৫ । 
142 


ধারালো দিকগুলোকে ধরে রাখার নির্দেশ দেন, যাতে কোন মুসলিম 
আঘাত না পায়”|*" ইমাম নববী রাহিমাহুল্লাহু বলেন, এখানে নিয়ম 
হল, মানুষের সমাগম স্থল, মসজিদ বা বাজার ইত্যাদিতে হাঁটা চলা 
করার সময় ধারালো বস্তুকে হেফাযত করা।*!8 এতে আরও বুঝা 
যায়, যে বস্তুর মধ্যে মানুষের ক্ষতির আশঙ্কা থাকে, তা হতে সতর্ক 
থাকা এবং যে সব বস্তু মানুষকে কষ্ট দেয়, তা থেকে বেঁচে থাকা 
জরুরি ।*19 জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি 
বলেন, (১.J৷ 5 0-৫ ৩া =>) বু ১) তোমাদের কারো 
জন্য মক্কায় অস্ত্র বহন করা হালাল নয়।** ইমাম নববী রাহিমাহুল্লাহু 
বলেন, এ নিষেধটি হল যদি তার কোন প্রয়োজন না থাকে। আর যদি 
প্রয়োজন থাকে তাহলে, জায়েয । এটি আমাদের মাযহাব এবং জমহুর 
আলেমদের মাষহাব। আর কাজী আয়ায রাহিমাহুল্লাহু বলেন, আহলে 


217 বুখারি ও মুসলিম: বুখারি, সালাত অধ্যায়, মসজিদে প্রবেশের সময় তীরের ধারালো অংশ 
হেফাজত করা প্রসঙ্গে । হাদিস নং ৪৫১| সালাত অধ্যায়, যে ব্যক্তি মসজিদ বাজার ও যে সব স্থানে 
মানুষের জামায়েত থাকে তা অতিক্রম করার সময়, ধারালো বস্তুকে সংরক্ষণ রাখার আলোচনা 
হাদিস নং ২৬১৪ ৷ 
218 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা ৪০৭/১৬ 
219 সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা ৪০৭/১৬। 
220 মুসলিম কিতাবুল হজ, মক্কায় বিনা প্রয়োজনে অস্ত্র বহন করা, ১৩৫৬ । 

143 


ইলমদের মতে এ নিষেধটি বিনা প্রয়োজনে অস্ত্র বহন করার ক্ষেত্রে 
প্রযোজ্য । 


উচ্চারণ করা হয়েছে। ঠাট্টা করেও কারো দিকে অস্ত্র দিয়ে ইশারা 
করা যাবে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 45 ০ = 3 ১) 
> of > BE 02 LS Jbl fl SS TY ab CAL 
0৬. তোমাদের কেউ যেন তার ভাইয়ের প্রতি অস্ত্র দিয়ে ইশারা 
না করে। কারণ, সে জানে না, শয়তান কখন তার হাত থেকে ছিনিয়ে 
নেবে। ফলে সে জাহান্নামের গর্ত সমূহ হতে কোন গর্তে পতিত 
হবে।**' মুসলিম শরিফের শব্দ- ০১_J৬ a d Sol 3 


OU oy > 3 i x BCR Al JW So SY Sb 


221 বুখারি ও মুসলিম: বুখারি, কিতাবুল ফিতান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
বাণী, যে ব্যক্তি আমাদের বিপক্ষে অস্ত্র বহন করে সে আমার উম্মতের অরন্তভূক্ত নয় আলোচনা 
প্রসঙ্গে । হাদিস নং ৭০৭২ মুসলিম, কিতাবুল বির ওয়াস সেলা। পরিচ্ছেদ: অস্ত্র দ্বারা কোন 
মুসলিমের দিক ইশারা করা অবৈধ হওয়া প্রসঙ্গে আলোচনা হাদিস নং ২৬১৭। 

144 


2% বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ হওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, > 44 5=3)U ৬৮ ৪4 S| JL 
ial RI AEN IE Slice : “যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি অন্তর 
দিয়ে ইশারা করে। ফেরেশতারা তার উপর অভিশাপ করে, যতক্ষণ 
পর্যন্ত সে অস্ত্র পরিহার না করে। যদিও সে তার আপন ভাই হয়ে 
থাকে” ।**২ 


এর চেয়েও বড় অন্যায় হল, মুসলিমদের বিপক্ষে তাদের অস্ত্র বহন 
করা। আব্দুল্লাহ বিন ওমর ও আবু মুসা আশয়ারি রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত, তারা উভয় বলেন, (৬০ ৮4১ ১৬০ J 


অন্তর্ভুক্ত নয়” ***| এটি সতৰ্কতা তার জন্য যে মুসলিমদের বিরুদ্ধে 
অন্ত্ৰ হাতে নেয় এবং অন্যায়ভাবে তাদের হত্যা করার জন্য অস্ত্র হাতে 


222 মুসলিম, কিতাবুল বির ওয়াস সেলা। পরিচ্ছেদ: অস্ত্র দ্বারা কোন মুসলিমের দিক ইশারা করা 
অবৈধ হওয়া প্রসঙ্গে আলোচনা ৷ হাদিস নং ২৬১৭ ৷ 

223 মুসলিম, কিতাবুল বির ওয়াস সেলা। পরিচ্ছেদ; অস্ত্র দ্বারা কোন মুসলিমের দিক ইশারা করা 
অবৈধ হওয়া প্ৰসঙ্গে চনা ৷ হাদিস নং ২৬১৬ । 

224 বুখারি, কিতাবুল ফিতান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, যে ব্যক্তি 
আমাদের বিপক্ষে অস্ত্র বহন করে সে আমার উম্মতের অরন্তরভুক্ত নয় আলোচনা প্রসঙ্গে । হাদিস নং 
৭০৭০। 


145 


নেয়। কারণ, হাদিসে তাদের ভয় দেখানো হয়েছে, তাদের মধ্যে ভীতি 
সঞ্চার করা হয়েছে**5| যে সব বস্তু মানুষকে কষ্ট তা হতে মুমিনদের 
নিরাপদে রাখার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক 
গুরুত্ব দেন। এরই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তলোয়ারকে ঝুলিয়ে বহন করা হতে নিষেধ করেন। 
জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, ৷ 2 ৪ 
YL all GSO GS ১০ ১ 4০০. “রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তলোয়ার ঝুলিয়ে বহন করা হতে নিষেধ করেছেন”। **6 


বিশ- মহিলাদের মসজিদে সালাত আদায় করা: 


বিশুদ্ধে হাদিসসমূহে বৰ্ণিত যে, মহিলাদের জন্য তাদের ঘরে সালাত 
আদায় করাই উত্তম। যদি তাদের ঘর থেকে বের হওয়াতে কোন 
প্রকার ফিতনার আশঙ্কা না থাকে এবং তারা এমন সাজ-সজ্জা গ্রহণ 
না করে, যা ফিতনার দিকে তাদের নিয়ে যায়- যেমন খুশবু ব্যবহার 
করা, বে-পর্দা হওয়া, সৌন্দর্য প্রকাশ করা ইত্যাদি, তাহলে, পুরুষদের 


225 দেখুন: হাফেয ইবনে হাজারের ফতহুল বারী ২৪/১৩ । 

226 আবু দাউদ, কিতাবুল জিহাদ, কোসমুক্ত করে তলোয়ার আদান প্রদান করা নিষিদ্ধ হওয়া 
বিষয়ে আলোচনা ৷ আল্লামা আলবানী হাদিসটিকে বিশুদ্ধ সূনানে আবু দাউদে হাদিসটিকে সহীহ বলে 
আখ্যায়িত করেন৷ হাদিস নং ৪৯১/২। 


146 


ওপর ওয়াজিব হল, তাদের সালাতের জামা'আতে মসজিদে যাওয়ার 
জন্য অনুমতি দেয়া এবং তাদের নিষেধ না করা। যদি এ ধরনের 
কোন খারাবী পাওয়া যায় বা আশঙ্কা থাকে, তাহলে তাদের ওপর 
অনুমতি দেয়া ওয়াজিব নয়। তাদের জন্য বের হওয়াও উচিত নয়। 
তাদের জন্য বের হওয়া হারাম ৷ এ বিষয়ে হাদিসসমূহ নিম্নরূপ: 


প্রথম হাদিস; আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(lexis De asl Bl Sl Sl shal Bh 


“যখন তোমাদের কোন নারী তোমাদের নিকট মসজিদে যাওয়ার 
অনুমতি চায়, তোমরা তাদের নিষেধ করো না”| মুসলিমে শরিফে 
বৰ্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(adh ss DW sll ais NY 


147 


তোমরা আল্লাহর বান্দীদের মসজিদে গমনে নিষেধ করো না।**' আর 
আবু দাউদে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Cb HS 08323 Blas Sls is J 


“তোমরা তোমাদের নারীদের আল্লাহর মসজিদসমূহে যাওয়া হতে 
নিষেধ করো না। আর তাদের জন্য তাদের ঘর উত্তম” | 22 


তিনি বলেন, 


CAM SAS a5 DG sal Gli) LI 3 


“যখন কোন মহিলা এশার সালাতে উপস্থিত হতে চায়, সে এঁ রাত্রিতে 
সু-গন্ধি লাগাবে না”| অপর শব্দে বর্ণিত, | ১০] ০২৫১ |১| 


227 বুখারি ও মুসলিম: বুখারি নিকাহ অধ্যায়, স্ত্রী স্বামীর নিকট মসজিদে গমনের অনুমতি প্রসঙ্গে 
আলোচনা হাদিস নং ৫২৩৮ । মুসলিম, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মহিলাদের মসজিদে গমনের 
বিধান, হাদিস নং ৪৪২ । 

228 আবু দাউদ, কিতাবুস সালাত, মহিলাদের মসজিদে গমনের বিধান, হাদিস নং ৪৪২ আল্লামা 
আলবানী হাদিসটিকে বিশুদ্ধ সূনানে আবু দাউদে হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন। হাদিস 
নং ১১৩/১। 


148 


॥(4৮ 25১৬ “যখন তোমাদের কেউ মসজিদে উপস্থিত হয়, সে 
যেন খোশবু স্পর্শ না করে”। ** 


তিন নং হাদিস: আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(55) all las 45 Db he ella gh 


“যে মহিলা বখুর গ্রহণ করে, সে যেন আমাদের সাথে এশার সালাতে 
উপস্থিত না হয়” | 2 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


USE 2, 2 521; dhl Ls Hl sla) ais Yh 


“তোমরা তোমাদের নারীদের আল্লাহর মসজিদসমূহে যাওয়া হতে 
বারণ করো না। তবে তারা যেন খোশবু ছাড়া বের হয়” 1 | 


229 মুসলিম, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মহিলাদের মসজিদে গমনের বিধান, হাদিস নং ৪৪৩ । 
230 মুসলিম, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মহিলাদের মসজিদে গমনের বিধান, হাদিস নং ৪888 । 
149 


পঞ্চম হাদিস: আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Le 5 lo; G2> S CDs yr Lal ley SLA DLS 
(les Sse or | 


“মহিলাদের ঘরে সালাত আদায় করা, বারান্দায় সালাত আদায় করা 
হতে উত্তম। আর মহিলাদের খাস কামরায় সালাত আদায় করা, ঘরে 
সালাত আদায় করা হতে উত্তম। *** এ হাদিস দ্বারা প্রমাণিত হয়, 
একজন নারীর জন্য সে যে ঘরে বসবাস করে, সেখানে সালাত 
আদায় করার সাওয়াব বেশি ঘরের সম্মুখ কামরায় সালাত আদায় 
করা হতে। কারণ, সম্মুখ কামরা পর্দার দিক দিয়ে দুর্বল হয়ে 
সালাত আদায় করে হতে উত্তম । কারণ, মহিলাদের জন্য সালাত 


231 আবু দাউদ, কিতাবুস সালাত, মহিলাদের মসজিদে গমনের বিধান, হাদিস নং ৫৬৫ । আহমদ 

8৪৩৮/২, আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ সূনানে আবু দাউদে হাসান সহীহ বলে আখ্যায়িত 

করেন। হাদিস নং ১১৩/১। 

232 আবু দাউদ, কিতাবুস সালাত, এ বিষয়ে কঠোরতা করা প্রসঙ্গে, হাদিস নং ৫৭০ । আল্লামা 

আলবানী সহীহ সূনানে আবু দাউদে হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন৷ হাদিস নং ১১৪/১। 
150 


আদায়ের স্থানের ভিত্তি হল, পর্দা । সুতরাং, পর্দা যত বেশি হবে, 
সালাত তাতে উত্তম হবে **| 


ষষ্ট হাদিস; আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


le E> 0S cpl 2 J 3b Ub CELL LMS ES 5 al 


“আমরা যদি এ দরজাটিকে মহিলাদের জন্য ছেড়ে দেই”, [তাহলে 
ভালো হত] নাফে' রাহিমাহুল্লাহু বলেন, “মৃত্যুর আগ পর্যন্ত ইবনে 
ওমর রাদিয়াল্লাহু আনহু এ দরজা দিয়ে প্রবেশ করেননি”।** অর্থাৎ, 
যদি আমরা এ দরজাকে মহিলাদের জন্য ছেড়ে দেই, তা উত্তম হত। 
করা ও বের হওয়ার সময় পুরুষদের সাথে মিশতে না হয়| সুতরাং 
উচিত হল, মসজিদ সমূহে মহিলাদের জন্য মসজিদে প্রবেশ করা ও 
বাহির হওয়ার জন্য বিশেষ দরজার ব্যবস্থা রাখা। যাতে তারা 


233 আল্লামা সাবকী রাহিমাহুল্লাহ এর আল মিনহাল আল আযবুল মাওরুদ, শরহু সূনানে আবু 
দাউদ ৷ ২৭০/৪ 
234 আবু দাউদ, কিতাবুস সালাত, মহিলাদের মসজিদে পুরুষদের থেকে দূরে রাখা হাদিস নং 
৪৬২ এবং এ বিষয়ে কঠোরতা করা প্রসঙ্গে, হাদিস নং ৫৭১ আল্লামা আলবানী হাদিসটিকে বিশুদ্ধ 
সুনানে আবু দাউদে হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন৷ হাদিস নং ১১৪/১। 

151 


মসজিদের প্রবেশ করতে পারে এবং তা হতে বের হতে পারে। তবে 
শর্ত হল, কোন ফিতনার আশঙ্কা না থাকতে হবে। অন্যথায় তাদের 
মসজিদে আসতে নিষেধ করাই শ্রেয়। 235 


ইমাম নববী রাহিমাহুল্লাহু বলেন, হাদিসগুলো এ বিষয়ে স্পষ্ট যে, 
মহিলাদের মসজিদে গমনে নিষেধ করা হবে না। তবে কতগুলো শর্ত 
আছে, যেগুলো আলেমগণ হাদিস থেকে বের করে উল্লেখ করেছেন। 
আর সে গুলো হল, যে সব মহিলা সালাতের জামা'আতে উপস্থিত 
হবে তারা সুগন্ধি লাগাবে না, সাজ-সজ্জা অবলম্বন করবে না, আর 
আওয়াজ বিশিষ্ট কোন অলংকার পরিধান করবেনা, পুরুষদের সাথে 
মিশবে না, এমন যুবতী হবে না যার বের হওয়ার কারণে ফিতনার 
আশংকা থাকে এবং রাস্তায় কোন ফিতনার আশঙ্কা সৃষ্টি হয়। 36 


মসজিদে দুই হাঁটু উঠিয়ে দুই পা পেটের দিক গুটিয়ে কাপড় 


235 আল্লামা সাবকী রাহিমাহুল্লাহ এর আল মিনহাল আল আযবুল মাওরুদ, শরহু সুনানে আবু 
দাউদ ৭০/৪ এবং আওনুল মা'বুদ| ২৭৭/২। 
236 ইমাম নববীর মুসলিম শরীফের ব্যাখ্যা, ৪০৬/৪। 

152 


পেঁচিয়ে জমিনে নিতম্ব রেখে বসা মুয়ায বিন আনাস রাদিয়াল্লাহু 
আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 


Cbs PLD dln ilo 


খুতবা দেয়ার সময় দুই হাঁটু উঠিয়ে দুই পা পেটের দিক ঘুটিয়ে 
কাপড় পেঁচিয়ে জমিনে নিতম্ব রেখে বসা*3 হতে নিষেধ 
করেছেন”।| “8 আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে 
বৰ্ণিত, তিনি বলেন, 


deal ag: FUN) or ala 9 2 dl ha Sl Js 
Jabs ably 


237 ::»=| মসজিদে দুই হাটু উঠিয়ে দুই পা পেটের দিক ঘুটিয়ে কাপড় পেছিয়ে জমিনে নিতম্ব 
রেখে বসা । আবার কখনো সময় এহতেবা দুই হাত মাটিতে রাখার কারণেও হয়ে থাকে দেখুন: 
আল্লামা শাওকানীর নাইলুল আওতার ৫২৫/২। 
238 আবু দাউদ, সালাত অধ্যায়, হাদিস নং ১১১০। তিরমিযি, জুমআ অধ্যায় অধ্যায়, হাদিস নং ৫১৪ 
আল্লামা আলবানী হাদিসটিকে বিশুদ্ধ সূনানে আবু দাউদ ২০৬/১ এবং বিশুদ্ধ সুনানে তিরমিযিতে 
১৫৯/১ হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন। 

153 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আর দিন 
আমাদেরকে দুই হাঁটু উঠিয়ে দুই পা পেটের দিক ঘ্ুটিয়ে কাপড় 
পেঁচিয়ে জমিনে নিতম্ব রেখে বসা থেকে নিষেধ করেছেন”। ** 


ইমাম তিরমিযি রাহিমাহুল্লাহ বলেন, আহলে ইলমের একটি 
করে বসাকে মাকরূহ বলেন। আবার কতক আলেম এ ধরনের 
বসার অনুমতি দেন। যারা অনুমতি দেন তারা হলেন, আব্দুল্লাহ বিন 
ওমর ও অন্যান্যরা । তাদের সাথে সহমত প্রকাশ করেন, আহমদ 
ইসহাক ৷ তারা উভয় ইমামের খুতবার সময় ইহতেবা করাতে কোন 
অসুবিধা মনে করেন না। 9 


ইমাম শওকানী রাহিমাহুল্লাহু বলেন, জুমু'আর দিন ইহতেবা 
মাকরূহ হওয়া বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। এক 
জামা'আত আহলে ইলম বলেন, এটি মাকরূহ তারা পরিচ্ছেদের 
হাদিস ও তার সমর্থক হাদিস দ্বারা দলিল পেশ করেন। আর 


239 ইবনে মাযা, কিতাবুল মাসাজিদ ও জামা'আত।| হাদিস নং ১১৩৪, আল্লামা আলবানী 
হাদিসটিকে বিশুদ্ধ সুনানে ইবনু মাযাতে সহীহ বলে আখ্যায়িত করেন। ১৮৭/১। 
240 সূনানে তিরিমিযি তুহফাতুল আহওয়াযী সহ, ৪৬/৩ ৷ 

154 


অধিকাংশ আলেম যেমন- ইরাকী রাহিমাহুল্লাহ এর মত হল 
মাকরূহ না হওয়া। তারা উল্লেখিত হাদিসসূহের উত্তরে বলেন, 
এগুলো সবই দুর্বল হাদিস। 


মুবারকফুরি রাহিমাহুল্লাহু বলেন, এ বিষয়ে হাদিসগুলো দুর্বল 
হলেও একটি হাদিস আরেকটি হাদিসকে শক্তিশালী করে। আর 
নি:সন্দেহে বলা যায়, ইহতেবা ঘুমের কারণ হয়। এ কারণেই 
থাকা| এটিই আছে আমার নিকট আল্লাহ ভালো জানেন ***| 
আমি আমার শাইখ ইমাম বিন বায রাহিমাহুল্লাহ কে বলতে 
শুনেছি, তিনি মুবারক পুরি রাহিমাহুল্লাহ এর কথার সাথে একটু 
বাড়িয়ে বলেন, এটি বিশুদ্ধ হওয়ার কাছাকাছি এহতেবা না করাই 
উত্তম। 


আমি তাকে মুয়ায রাদিয়াল্লাহু আনহু এর হাদিস সম্পর্কে 
বলতে শুনেছি তিনি বলেন, এহতেবা সম্পর্কে সর্বাধিক হাসান 


241 আল্লামা শাওকানীর নাইলুল আওতার ৫২৫/২। 

242 সুনানে তিরিমিযি তুহফাতুল আহওয়াষী সহ, ৪৭/৩। 

243 আল্লামা মুবারকপুরি কথার উপর তা'লীক করার সময়৪৭/৩ আমি তাকে বলতে শুনেছি। 
155 


হাদিস হল এ হাদিস হাদিসটি বিষয়ে কথা আছে। তবে তার 
একাধিক দুর্বল সাক্ষী আছে। সুতরাং মুমিনদের জন্য উত্তম হল, 
ইহতেবা না করা । আর কতক সাহাবীদের এহতেবা করা সম্পর্কে 
তিনি বলেন, কারণ, তাদের নিকট এ হাদিসটি পৌঁছে নাই। *** 


বাইশ- মিম্বার: খতীবের আরোহণ করার সিঁড়িকে উঁচা হওয়ার 
কারণে মিম্বার বলে।** হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম মসজিদের একটি মিম্বার গ্রহণ করেন। আবু 
হাযেম হতে বর্ণিত, তিনি বলেন, 


Jo Bld) 5D dy ONG das GULF pi el 0b 
(dls 5 4c Bl 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বার? তিনি বলেন, 


244 সূনানে তিরমিযির ৫১৪ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 
245 আল্লামা ইবনে মানজুরের লিসানুল আরব, ১৮৯/৫। 
156 


বাকী ছিল না”| তার মিম্বার ছিল বনের বৃক্ষের তৈরী। তা অমুক 
গোলাম বানিয়েছে”| অপর শব্দে বর্ণিত, 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার নিকট 
এ নির্দেশ দিয়ে পাঠান, তুমি তোমার মিস্ত্রি গোলামকে আদেশ 
দাও, সে যেন আমার জন্য একটি কাঠের মিম্বার বানায় যার উপর 
আমি বসব। অপর এক বর্ণনায় বর্ণিত তিনি বলেন, 


rs 2 U9, 2 2 Jl 4h 2, 2 S03 S31 
3 dS dl be dl dy ol 5 lS Be Bd “lS 
el J x of bl SE G2 DLN Al BG JL a 
se 5 El sb hb r Sb CABLE 1) Sade 
cap be rb ob 5 le DL Yo HI doll ee 
Jak 
“আল্লাহর কসম আমি জানি কোন জিনিস দিয়ে তা বানিয়েছে। 
প্রথম যেদিন সেটিকে রাখে এবং যেদিন প্রথমবার রাসূল সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লাম তার উপর বসে, আমি তাকে দেখছি রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী মহিলার নিকট 


157 


এ নির্দেশ দিয়ে পাঠান যে, তুমি তোমার মিস্ত্রি গোলামকে নির্দেশ 
দাও, সে যেন আমার জন্য একটি কাঠের মিম্বার বানায় যার উপর 
আমি মানুষের সাথে কথা বলার সময় বসব | তারপর সে একটি 
মিম্বার বানায়... তারপর সে এটিকে নিয়ে আসলে মহিলাটি রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট পাঠান। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে রাখার নির্দেশ দিলে তাকে এ জায়গায় 
রাখা হয়।** জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, 


J Ob Tale a5 bat BY hal Nadi Jw bed ll of 

be sll ade P58 C3 06) bd) Bs Cost lb Ge L১১৬ 

> bl lol Pe iad as ld c25 LG da 5 le BHI 
Cagle 2 28 1 lS Dl Le GA 


“এক মহিলা বলল, হে আল্লাহর রাসূল আমি কি তোমার জন্য 
এমন একটি জিনিস বানাবো যার উপর তুমি বসবে?| আমার 


একজন মিস্ত্রি গোলাম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


246 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ সালাত আদায় করা ছাদ, মিম্বর ও লাকড়ীর উপর ৷ হাদিস 
নং ৩৭৭, মসজিদের মিম্বর বানানোর সময় মিন্ত্রী ও কারিগরের সহযোগীতা গ্রহণ হাদিস নং ৪৪৮, 
জুমআ অধ্যায়, পরিচ্ছেদ: মিম্বরের উপর খুতবা দেয়া বিষয়ে আলোচনা ৷ হাদিস নং ৯১৭ 

158 


বলল, যদি চাও তুমি বানাতে পার। অপর এক শব্দে বর্ণিত, 
একটি খেজুরের কাঠ ছিল যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম দাঁড়ায়। যখন তার জন্য মিম্বার রাখা হল, আমরা 
খেজুরের কাঠ থেকে গরুর বাছুরের আওয়াজের মত আওয়াজ 
শুনতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে 
নেমে গেলেন এবং হাতকে তার উপর রাখেন”| অপর এক শব্দে 
বৰ্ণিত 


U0 GAS S38 > bac bs HN Hl Us clad 

os IG cls «dl 2 bis > Mie 5 SE BLS 4 
0 5 SE Le fp c= db oil G> cS GH gl 
CSM 


তারপর যে খেজুরের গাছের নিকট দাঁড়িয়ে খুতবা দিত, সে 
খেজুর গাছটি চিৎকার দেয়া আরম্ভ করল । এমনকি সে যেন ফেটে 
পড়ার উপক্রম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
থেকে নামলেন এবং তার উপর হাত রেখে তাকে তার দিক 
মিলিয়ে নিলে খেজুরের ডাল এমন বাচ্চার মত কাঁদতে লাগল যার 


ক্রন্দন থামানো হচ্ছিল । তারপর গাছটি স্থির হল রাসূল সাল্লাল্লাহু 
159 


আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আলোচনা শুনে খেজুর 
গাছটি কাঁদছিল।** অপর একটি শব্দে বর্ণিত, 


ade Hl Fo AIS fll or de bis ll 
(ale OG ll d oe bb dew Lis Br 


মসজিদের ছাদ ছিল খেজুরের কাঠের উপর ৷ রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম একটি ডানে সাথে দাঁড়াতেন। তারপর যখন 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মিম্বার বানানো 
হল, তখন সে তার উপর ... 


আব্দুল্লাহ বিন ওমর হতে বর্ণিত তিনি বলেন, 


db tlle Jac pf ot se DIET NG ses Ld S54 


OSG als 4 IEG (Ue 


247 বুখারি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদের মিম্বর বানানোর সময় মিস্ত্রী ও কারিগরের 
সহযোগীতা গ্রহণ, হাদিস নং ৪৪৮, জুমআ অধ্যায়, পরিচ্ছেদ: মিম্বরের উপর খুতবা দেয়া বিষয়ে 
আলোচনা ৷ হাদিস নং ৯১৭, কিতাবুল বুয়ু, পরিচ্ছেদ: নাজ্জারের আলোচনা হাদিস নং ২০৯৫। 
কিতাবুল মানাকেব, ইসলামে নবুওয়তের আলামত হাদিস নং ৩৫৮৫ 

160 


যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা হয়ে গেলেন 
+18 তাকে তামীমে দারী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি 
তোমার জন্য একটি মিম্বার বানাবো? যা তোমাকে একত্র করবে 
বা তোমাকে বহন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, হ্যাঁ। তারপর তাকে দুই সিঁড়ি বিশিষ্ট একটি মিষম্বার 
বানানো ।* সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত 


৩ é # 


SNE Sl sll dL dl 5 ade BL Yo Bd Fl 
55052 SD 52 anh Cle wl Slot J bm ol 
rl hs cap 3 le Dl Fe Bl el 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার নিকট 
পাঠালেন-তুমি তোমার মিস্ত্রি গোলামটিকে বল সে যেন একটি 
মিম্বার বানায় যাতে আমি বসবো এবং মানুষের সাথে কথা বলি। 
তারপর সে তিন স্তর বিশিষ্ট একটি মিম্বার বানায় এবং সেটিকে এ 


248 দেখুন জামেয়ুল উসুল আল্লামা ইবনুল আছীরের ৷ ১৮৮/১১। 
249 আবু দাউদ< সালাত অধ্যায়, পরিচ্ছেদ মিম্বর গ্রহণ করা, হাদিস নং ১০৮১ । আল্লামা আলবানী 
হাদিসটিকে সহীহ সূনানে আবু দাউদে সহীহ বলে আখ্যায়িত করেন। ২০২/১। 

161 


স্থানে রাখা হয়।*” সালমা বিন আকু রাদিয়াল্লাহু আনহু হতে 
বর্ণিত তিনি বলেন, 


CELA 2 SAD, mallow ob, 


মিম্বার ও কিবলার মাঝে একটি ছাগল অতিক্রম করা পরিমাণ 
ফাঁকা থাকত |” সাহাল থেকে বর্ণিত তিনি বলেন, 


(GLE) allows Llp le ll ls x 0 Sh 


“মসজিদের দেয়াল যা ক্কিবলার সাথে সম্পৃক্ত, তার মাঝে ও 
মিম্বারের মাঝে একটি বকরী অতিক্রম করার সমপরিমাণ ফাঁকা 
থাকত” | > 


তেইশ- মসজিদে গমনের সময় এখলাস থাকতে হবে, যাতে 
মহা ছাওয়াব লাভে ধন্য হয়| আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠা 


250 মুসলিম, কিতাবুল মাসাজেদ, পরিচ্ছেদ, সালাতে এক কদম বা দুই কদম চলাচল করা বৈধ 
হওয়া বিষয়ে আলোচনা ৷ হাদিস নং ৫৪৪ 
251 মুসলিম, সালাত অধ্যায়, পরিচ্ছেদ : মুসল্লি সুতরার নিকটবতী হওয়া, হাদিস নং ৫০৯ 
252 বুখারি, কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা অধ্যায়, হাদিস নং ৭৩৩৪ 
162 


(b> 45:5১) ০ “যে ব্যক্তি কোন কিছুর জন্য মসজিদে 
আসে, তাই তার অংশ” | ** 


হাদিস দ্বারা প্রমাণিত হয়, যখন কোন ব্যক্তি মসজিদে এসে 
দুনিয়া বা পরকাল বিষয়ে কোন কিছু অর্জন করতে চায়, সে তাই 
পাবে। কারণ, প্রতিটি মানুষের জন্য তাই মিলবে যা সে নিয়ত 
করে। এখানে মসজিদে আসার সময় নিয়তকে সহীহ করা বিষয়ে 
সতর্ক করা হয়েছে যাতে নিয়তের মধ্যে গড়-মিল দেখা না দেয়। 
যেমন- হাঁটা-হাঁটি করা, সাখী-সঙ্গীদের সাথে দেখা সাক্ষাত করা 
ইত্যাদির নিয়তে মসজিদে গমন করবে না। বরং মসজিদের 
যাওয়ার সময় ই‘তেকাফ, একাগ্রতা অবলম্বন, ইবাদাত-বন্দেগী, 
নিয়ত করবে। ** 


চব্বিশ- বিনা ওজরে কাছের মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া 


253 আবু দাউদ, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মসজিদে বসে থাকার ফযিলত, হাদিস নং ৪৭২; মিম্বর 
গ্রহণ করা, হাদিস নং ১০৮১; আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ সুনানে আবু দাউদে সহীহ বলে 
আখ্যায়িত করেন ৯৪/১। 

254 দেখুন: আল্লামা মুহাম্মদ শামসুল হক আজীম আবাদীর সুনানে আবুদাউদের ব্যাখ্যা আওনুল মাবুদ: 
১৩৬/২। 


163 


হতে সতর্ক থাকবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 
হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, }০ 


alll 3 Ny a ==>! “তোমরা তোমাদের 
নিজেদের মসজিদে সালাত আদায় করবে। মসজিদ খোঁজাখুঁজি 
করবে না” | 


ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহু বলেন, এটি নিকটবর্তী 
মসজিদ ত্যাগ করার একটি অসিলা মাত্র এবং ইমামের অন্তরে 
ভীতি ঢেলে দেয়া । আর যদি ইমাম এমন হয়, সে সালাত পরিপূর্ণ 
করে না, বিদআত করে, প্রকাশ্যে কোন পাপে লিপ্ত থাকে, তখন 
অন্য কোন মসজিদে গিয়ে সালাত আদায় করাতে কোনো অসুবিধা 
নাই|“ যখন কোন গ্রামে কাছের মসজিদ জামা‘আত ত্যাগকারীর 
সংখ্যা বেশি হয়, তখন মসজিদে জামা'আত না হওয়ার আশঙ্কা 
থাকে এবং এর কারণে মানুষের মধ্যে ইমামের প্রতি খারাপ 
ধারণা সৃষ্টি হয়। কিন্তু যদি কোন ভালো উদ্দেশ্য থাকে, যেমন- 


255 তাবরানী মুজাম আল কবীর: ২৭১/২ হাদিস নং ১৩৩৭৩, আল্লামা আলবানী হাদিসটিকে বিশুদ্ধ 
সূনানে আবু দাউদে সহীহ বলে আখ্যায়িত করেন। ১০৫/৫, হাদিস নং ৫৩৩২। আল্লামা আলবানী 
বিশুদ্ধ হাদিস গ্রন্থ ৷ 

256 এলামুল মুকেয়ীন ১৬০/৩। 


164 


দুরের মসজিদে কোন দ্বীনি আলোচনা, শিক্ষণীয় ক্লাস থাকে অথবা 
সে মসজিদে সালাত তাড়াতাড়ি হয় এবং মুক্তাদির তা জরুরি 
তখন দূরের মসজিদে গিয়ে সালাত আদায় করাতে কোন অসুবিধা 
নাই| 257 


আর যদি কোন মানুষ মক্কা অথবা মদিনাতে বাস করে, মক্কার 
মসজিদে হারামে সালাত আদায় করা অথবা মদিনায় মসজিদে 
নববীতে সালাত আদায় করার উদ্দেশ্য দূরে যাওয়াতে কোন 
অসুবিধা নাই। কারণ, এখানে দূরের মসজিদ দুটির আলাদা 
বৈশিষ্ট্য রয়েছে। ** 


পঁচিশ- মানুষের কাঁধের উপর মাড়িয়ে যাওয়া থেকে সতর্ক 
থাকবে। আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি 


বলেন, 


5 le Dl Pe sb rl r2 rll PE) 2 I ee 
(esl plaid 5 de Dl be A JE li 


257 দেখুন: আব্দুল্লাহ বিন ফাওযান, মসজিদে উপস্থিত হওয়ার বিধান, পৃ: ১৭৬ । 
258 আল্লামা ইবনে উসাইমিনের আশ-শারহুল মুমতি* ২১৪-২১৫/৪। 
165 


“এক ব্যক্তি জুমু'আর দিন মসজিদে এসে মানুষের ঘাড়ের 
উপর দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, আর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বস তুমি মানুষকে কষ্ট দিচ্ছ।** 
2 le Nl be Bl dy tl 12 ll I> 5 
1 Lol 5 Ade Al be ld Js wll ss od Ci 


[ Ef es ss 


“জুমু'আর দিন একজন মানুষ মসজিদে প্রবেশ করল, তখন 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, লোকটি 


259 আবু দাউদ, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: জুমু'আর দিন মানুষের গরদান ফাকা করা বিষয়ে 
আলোচনা, হাদিস নং ১১১৮, নাসায়ী জুমু'আ অধ্যায়, জুমু'আর দিন মানুষের গরদান ফাকা করা 
নিষিদ্ধ হওয়া বিষয়ে আলোচনা, হাদিস নং ১৩৯৯। আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ সূনানে 
আবু দাউদে সহীহ বলে আখ্যায়িত করেন। ২০৮/১। 

166 


মানুষকে সরাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
তুমি বস, তুমি মানুষকে কষ্ট দিলে এবং দূরে সরালে” | ** 


সামনে ফাঁকা না থাকে তখন জুমু'আর দিন হোক বা অন্য দিন 
কাতারে প্রবেশ করার জন্য কোন মানুষের মাথা ফাঁকা করা বৈধ 
নয়। কারণ, এটি যুলম ও আল্লাহর আদেশের লঙ্ঘন | *%! 


২৬- দুই ব্যক্তিকে আলাদা করবে না। সালমান ফারসী 
ওয়াসাল্লাম বলেন, 


dl os 42 be 4 AE YUN dss Bl cad dS 


EES 


260 ইবনু মাযা, সালাত কায়েম করা অধ্যায়, জুমু'আর দিন মানুষের গরদান ফাকা করা নিষিদ্ধ 
হওয়া বিষয়ে আলোচনা, হাদিস নং ১১১৫; আল্লামা আলবানী হাদিসটিকে সহীহ সূনানে আবু দাউদে 
সহীহ বলে আখ্যায়িত করেন৷ ১৮৪/১। 

261 শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ এর ইখতিয়ারাতুল ফিকহিয়্যাহ: পৃ: 


৮১। 


167 


“যখন কোন ব্যক্তি জুমু'আর দিন গোসল করে, যথাসম্ভব 
পবিত্রতা অর্জন করে, শরীরে তেল লাগায়, স্বীয় ঘর থেকে সু-গন্ধি 
লাগায়, তারপর মসজিদে গিয়ে দুই ব্যক্তিকে আলাদা করে না, 
মসজিদে গিয়ে তার উপর যে সালাত আদায় করা ফরয করা হয়, 
তা আদায় করে এবং যখন ইমাম খুতবা দেয়, মনোযোগ দিয়ে তা 
শ্রবণ করে, আল্লাহ তা'আলা তার এ জুমু'আ হতে অপর জুমু'আর 
মাঝে যত গুনাহ হয় সবই ক্ষমা করে দেবেন” | *** 


সাতাশ- মুসল্লীর সামনে এবং তার সুতরার মাঝে হাঁটবে না। 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


4 25 ol 2 Of IN ale Be Pall G2 05 IU las 5) 
(a2 8 TO 2 


মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করা থেকে”| আবু নদর 


262 বুখারি, জুমু'আ অধ্যায়, পরিচ্ছেদ: জুমু'আর জন্য তেল লাগানো, হাদিস নং ৮৮৩। 
168 


রাহিমাহুল্লাহ বলেন, আমি জানিনা তিনি কি চল্লিশ দিন বলেছেন 
নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ বছর | 


নির্ধারিত করবে না: আব্দুর রহমান বিন শিবল বলেন, 


dl FLL SLADE oF 1 ls Bl Be Bll SS 
dl ob2 LS dl S OSU Jal bn 0b 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকের ঠোকরের মত 
ঠোকর দেয়া থেকে নিষেধ করেন। উঠ যেভাবে আসন নির্ধারণ 
করে সেভাবে কোন মানুষকে মসজিদে আসন নির্ধারণ করা থেকে 
নিষেধ করেছেন।*** 


উনত্ৰিশ- বসার জন্য কাউকে তার জায়গা থেকে উঠাবে না। 
জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


263 বুখারি ও মুসলিম: বুখারি, হাদিস নং ৫১০, মুসলিম, হাদিস নং ৫০৭ ৷ 
264 আবু দাউদ হাদিস নং ৮৬২। আহমদ: ২২৯/১ হাকেম: ৫২৪/১ আল্লামা আলবানী 
হাদিসটিকে বিশুদ্ধ সূনানে আবু দাউদে সহীহ বলে আখ্যায়িত করেন৷ ৯৪/১| 

169 


A Jali oll dl A ~ EESE S| 2 EE > re Y» 
Ul 052 531, 


“তোমাদের কেউ যেন, তোমার ভাইকে তার স্থান থেকে না 
উঠায় এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দিয়ে সে স্থানে না 
বসে । তবে তাকে বলবে, তুমি জায়গা খালি কর” | আব্দুল্লাহ 
ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল বলেন, 


LL I); 43 FE SS LE or J SS Sts 
da ns, aod \ JG fiat : JE Ua 


“তোমাদের কেউই যেন তার ভাইকে তার মজলিশ থেকে 
সরিয়ে তার স্থানে না বসে। তবে তোমরা মজলিশে জায়গা করে 
দাও এবং মজলিশকে প্রশস্থ কর”| নাফে রাহিমাহুল্লাহু বলেন, 
এটি কি শুধু জুমু‘আ বিষয়ে? তিনি বললেন, জুমু'আ ও অন্য সব 
সময়; এটি সব মজলিশকে শামিল করে।২% 


265 মুসলিম, সালাম অধ্যায়, হাদিস নং ২১৭৮। 
266 বুখারি ও মুসলিম: বুখারি, জুমআ অধ্যায়, হাদিস নং ৯১১; মুসলিম, সালাম অধ্যায়, হাদিস নং 
২১৭৮। 


170 


ত্রিশ- জুমুআর দিন খুতবার শ্রবণ করার জন্য চুপ করে 
থাকবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


CS) 3 Cbs FUN, cai id lpn Lld cs 3) 


“যখন তুমি তোমার সাথীকে জুমু'আর দিন ইমামের খুতবার 
সময় বলবে, তুমি চুপ কর, তাহলে অন্যায় করলে” | **? 


একত্রিশ- আযান ও ইকামতের মাঝে মানুষের সাথে কথা-বার্তা 
বলে, দুনিয়ার বিষয়ে অধিক প্রশ্ন করে, কুরআন তিলাওয়াত ও 
আল্লাহর যিকির হতে বিরত থেকে মূল্যবান সময়কে নষ্ট করবে 
না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে মারফু‘ হাদিস 
বৰ্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


ll Ge We lll § ole 15 dU A 3 oS 
(iz 4 HD 2 SE nl 0 sal 


267 বুখারি ও মুসলিম : বুখারি, জুমু‘আ অধ্যায়, পরিচ্ছেদ: ইমামের খুতবা দেয়ার সময়, জুমু'আর 
দিন চুপ থাকা বিষয়ে আলোচনা, হাদিস নং ৯৩৪; মুসলিম, কিতাবুল জুমু‘আ, ইমামের খুতবা 
দেয়ার সময়, জুমু'আর দিন চুপ থাকা বিষয়ে আলোচনা, হাদিস নং ৮৫১। 

171 


“শেষ জামানায় এমন সম্প্রদায়ের লোকের আবির্ভাব হবে, 
যারা মসজিদে হালকাবন্দী হয়ে বসবে, তাদের লক্ষ্য হবে দুনিয়া । 
তোমরা তাদের সাথে বসবে না। কারণ, তাদের মধ্যে আল্লাহর 
জন্য কোন প্রয়োজন নাই 288 


বত্রিশ- জুমু'আর দিন বা অন্য দিন জায়নামায ইত্যাদি দিয়ে 
কোন জায়গাকে দখল করে রাখবে না। কারণ, এটি হল 
মসজিদের কোন অংশকে বিছানা দিয়ে জবর দখল রাখার শামিল 
এবং অন্য মুসল্লী যারা আগে মসজিদে আসে তাদেরকে সে 
জায়গায় সালাত আদায় থেকে বাধা দেয়ার নামান্তর । মানুষকে 
মসজিদে আগে আগে আসার নির্দেশ দেয়া হয়েছে। যদি কোন 
ব্যক্তি বিছানা পাঠিয়ে দেয় এবং সে নিজে দেরিতে আসে, সে দুই 
দিক দিয়ে শরিয়তের বিরোধিতা করল; এক- তাকে আগে আসার 
নির্দেশ দেয়া হল, সে তা না করে দেরীতে মসজিদে আসল । দুই- 
সে মসজিদের কিছু অংশকে জবর দখল করে রাখল ফলে যারা 
মসজিদে আগে আসবে, তাদের তাতে সালাত আদায় করতে বাধা 


268 তাবরানী, আল-কবীরে ১৯৯/১০, হাদিস নং ১০৪৫২, হাদিসটিকে আল্লামা আলবানী 
রাহিমাহুল্লাহু সিলসিলাতুল আহাদিস গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস নং ১১৬৩। 
172 


দিল এবং প্রথম কাতার পুরো করা থেকে নিষেধ করল এবং 
যখন মানুষ উপস্থিত হবে, তখন তাদেরকে ফাঁক করে সামনে 
এগুতে হবে।** আল্লামা আব্দুর রহমান আস-সা‘দী রাহিমাহুল্লাহু 
এ কাজটিকে নাজায়েজ বলে ফতোয়া দেন। তিনি বলেন, এ 
ধরনের কর্ম হালাল নয়। কারণ, এটি শরিয়তের পরিপন্থা এবং 
পরিপন্থী | 


তেত্রিশ- গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি এবং খতুবতী মহিলা 
মসজিদে বসবে না আল্লাহ তা'আলা বলেন, 


EE BE eC BSI LEN AB J le sD 3 


27 z EE EE EE 
Oy GLE BS J SHEE S551, 


269 দেখুন: মাজমুয়ায়ে ফতওয়ায়ে শাইখুল ইসলাম- ইবনে তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহু পৃ: ২১৬- 
২১৭/২৪ ও ৮৮/২৭। 

270 দেখুন: ফতুয়া আস-সাদীয়াহ, পৃ: ১৮২। আমি আমার শাইখ ইমাম আব্দুল আজীজ বিন বায 
রাহিমাহুল্লাহুকে বিষয়টি না যায়েজ হওয়ার ফতুয়া দিতে শুনেছি। তবে যদি মানুষ মসজিদে থাকে 
এবং ওজুর জন্য বের হয় এবং আবার ফিরে আসে। 

271 সূরা নিসা আয়াত: ৪৩ ৷ 


173 


আয়াতের ব্যাখ্যা: মুসল্লী যেন সালাত আদায়ের জন্য মাতাল 

অবস্থায় মসজিদের নিকটে না যায়৷ যতক্ষণ পর্যন্ত সে কি বলে তা 
বুঝতে পারে। আর নাপকী অবস্থায়ও কেবল অতিক্রম করা ছাড়া 
মসজিদে নিকট না যায়। অর্থাৎ মসজিদ থেকে বের হওয়ার জন্য 
যতটুকু হাঁটা প্রয়োজন হয়, তা ছাড়া যেন মসজিদে চলাচল না 
করে। আয়াতে সালাতকে মসজিদ ও সালাতের স্থানের স্থলাভিষিক্ত 
করা হয়েছে। এ ব্যাখ্যাটিকে ইমাম ইবনে জারির রাহিমাহ্ুল্লাহু 
প্রাধান্য দেন|“”* হাফেয ইবনে কাসীর রাহিমাহুল্লাহুবলেন, অনেক 
ইমামগণ এ আয়াত দ্বারা এ কথার উপর প্রমাণ পেশ করেন, যে 
গোসল ফরয হওয়া ব্যক্তির জন্য মসজিদে অবস্থান করা হারাম 
তবে তার জন্য মসজিদ ত্যাগ করার জন্য অতিক্রম করা বৈধ। 
অনুরূপভাবে খতুবতী ও নিফাস ধারিনী মহিলার বিধানও 
একই | 


তবে খঁতুবতী ও নিফাস ধারিনী মহিলার উপর জরুরী হল, সে 
মসজিদকে নাপাক করা হতে হেফাযত করবে। আয়েশা রাদিয়াল্লাহু 


272 জামেয়ুল বায়ান ৩৮২-৩৮৫/২।৷ 
273 তাফসীরুল কুরআন আল-আজীম পৃ: ৩২৭ ৷ 
174 


আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
বললেন, 


ia 0l 1 ds le Bl ods cll 2 tl sdb 
UG Sm 


“তুমি আমার জন্য মসজিদ থেকে জায়নায নিয়ে আস । তখন 
সে বলল, আমি হায়েযা । তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, তোমার হায়েয তোমার হাতে নয়”|*”* আবু হুরাইরা 


i23e h UG all 3 ls 5 le dl bo hl dy sy UG 
UI SB cm Da> 1d 3 Bl:odlG Col ss 


“একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 
উপস্থিত ছিল, তিনি বললেন, হে আয়েশা তুমি আমার জন্য কাপড়ুটি 
নিয়ে আস। তখন সে বলল, আমি হায়েযা। রাসূল সাল্লাল্লাহু 


274 মুসলিম, কিতাবুল হায়েয, একই বিছানায় হায়েযা মহিলার সাথে শোয়া বিষয়ে আলোচনা । 
হাদিস নং ২৯৮। 
175 


আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হায়েয তোমার হাতে 
নয়” | 2” 


(Us J) BE ll Ad ll 8 Sdll 52 ep) 
“তোমরা তোমাদের ঘরসমূহকে মসজিদ থেকে সরিয়ে নাও কারণ, 
আমি হায়েযা ও নাপাক ব্যক্তির জন্য মসজিদকে হালাল মনে করি 
না “€"_ যারা মসজিদে অবস্থান করে তাদের জন্য। কোন কোন 
আহলে ইলম জুনুবী-নাপাক-ব্যক্তি যখন ওজু করে তখন তার জন্য 
মসজিদে অবস্থান করা বৈধ বলে মত দেন যায়েদ বিন আসলামের 
হাদিস তিনি বলেন, 


3 le 525 BLUE as 5 ade Bl be gl ol + 


EECA 


275 
276 আবু দাউদ, তাহারাত অধ্যায়, নাপাক ব্যক্তি মসজিদে প্রবেশ করা বিষয়ে আলোচনা হাদিস 
নং ৩২২ তালখীসে আল হাবিরে হাফেয ইবনে হাজর রাহিমাহুল্লাহ ১৪০/১। ইমাম আহমদ বলেন, 
এতে কোন অসুবিধা দেখিনা । আল্লামা ইবনে খুজাইমা সহীহ বলে আখ্যায়িত করেন। আর ইবনে 
কাত্তান হাসান বলেন। আমি আমার শাইখকে বুলুগুল মুরাম ১৩২ নং হাদিসের ব্যখ্যায় বলতে 
শুনেছি, তিনি বলেন, হাদিসটির সনদে কোন অসুবিধা নাই । 

176 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতক সাহাবী ওজু 
করার পর মসজিদে বসে থাকতেন”|*” কিন্তু অন্যান্য আহলে 
ইলমগণ বলেন, কোনক্রমেই মসজিদে বসবে না। কারণ আল্লাহ্‌ 
তা'আলার বাণী. { 6 5% ৮ ০38 ১ ৫ ১; ১ 
[£৮ :=.|] - “Ge5 অপবিত্র অবস্থায়ও না, যতক্ষণ না তোমরা 
গোসল কর” | ** ব্যাপক, তাতে সবাই শামিল । শুধু ওজু করা দ্বারা 
একজন মানুষ জুনুবী থেকে বের হয় না। একটু আগে উল্লিখিত 
হাদিসটির ব্যাপকতা তার জ্বলন্ত প্রমাণ 


আমি আমার শাইখ ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন 
বায রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, এটিই সু-স্পষ্ট ও অধিক 
শক্তিশালী কথা, যে সব সাহাবীরা মসজিদে বসে থাকত, তাদের 
কর্মটি এ কথার উপর প্রয়োগ করা হবে যে, যে সব দলীল অপবিত্র 
ব্যক্তিকে মসজিদে বসা থেকে নিষেধ করছে, তাদের কাছে সে 
দলীলসমূহ গোপন ছিল। আর আসল হল, দলীলের উপর আমল 


277 বর্ণনায় সাঈদ বিন মনসূর ও খলিল বিন ইসহাক যেমনটি ইমাম ইবনে তাইমিয়্যাহ 
রাহিমাহুল্লাহু এর মুন্তাকায় বর্ণিত । ১৪১-১৪২/১ এবং যেমনটি ইমাম ইবনে তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহু 
এর উমদার ব্যাখ্যা । ৩৯১/১ 

278 সূরা নিসা, আয়াত: ৪৩। 


177 


করা। আর যায়েদ বিন আসলামের হাদিসটি যদিও ইমাম মুসলিম 
বর্ণনা করেছেন, তবু যেহেতু তিনি হাদিসটি বর্ণনার ক্ষেত্রে একা, 
তাই তার বিষয়ে হাদীস বিশারদদের অন্তরে কিছু (সমস্যা) 
আছে| 


নবম বিষয়: সালাত আদায়ের নিষিদ্ধ স্থানসমূহ 


নিঃসন্দেহে বলা যায়, আল্লাহ তা'আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের জন্য সমগ্র যমিনকে মসজিদ 
ও পবিত্র বানিয়েছেন। একমাত্র কবরস্থান, গোসল খানা, উট বাধার 
স্থান, নাপাকীর স্থান এবং আযাব ও ভূমি ধ্বসের স্থান ছাড়া । এ 
গুলোতে তিনি সালাত আদায় করতে নিষেধ করেছেন। আবু সাঈদ 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬2, 5/44 ১) = 8 2১ 
“যমীনের সব অংশটুকু মসজিদ তবে কবর ও গোসল খানা 
ছাড়া” |*** কবরে সালাত আদায় করা যাবে না এবং তাতে সালাত 


279 মুন্তাকা এর ৩৯৬ নং হাদিসের ব্যখ্যায় আমি আমার শাইখকে বলতে শুনেছি। 

280 আবু দাউদ, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: যে সব স্থানে সালাত আদায় করা যায়েয নাই । হাদিস 

নং ৪৯২। তিরমিযি সালাত অধ্যায়, পরিচ্ছেদ; মাকবারাহ ও হাম্মাম ছাড়া সব যায়গা মসজিদ 
178 


আদায় করা সহীহ হবে না**'| চাই সালাত আদায় করা, কবরের 
ওপর হোক বা কবরকে সামনে রেখে হোক আলাদা স্থানে হোক 
যে কবরের স্থানে আলাদা ঘর বানিয়ে তাতে সালাত আদায় করা। 
কারণ, যে কর্ম থেকে নিষেধ করা হয়েছে, করলে তা অশুদ্ধ 
হওয়াই স্বাভাবিক। কবর ও গোসল খানার নামটি যে সব স্থানের 
ক্ষেত্রে প্রযোজ্য সে সব স্থানে সালাত আদায় করা জায়েজ নাই । 
কবরের উপর সালাত আদায় করা নিষিদ্ধ হওয়ার কারণ সম্পর্কে 
কেউ কেউ বলেন, সালাতের স্থানের নিচে, নাপাকী রয়েছে। 
আবার কেউ কেউ বলেন, মৃত লোকদের সম্মানার্থে কবরের উপর 
সালাত আদায় করা যাবে না| আর গোসল খানায় সালাত আদায় 
অবৈধ হওয়ার কারণ বিষয়ে কেউ কেউ বলেন, তাতে অধিকাং 
সময় অনেক নাপাকী থাকে। আবার কেউ কেউ বলেন, এটি 
শয়তানের বাসস্থান।*** আমি আমার শাইখ আব্দুল্লাহ বিন বায 


হাদিস নং ৩১৭ । ইবনু মাযা, মাসাজিদ ও জামা‘আত অধ্যায়, যে সব স্থানে সালাত আদায় করা 
মাকরুহ ৷ হাদিস নং ৭৪৫। আহমদ ৮৩/৩, ৯৬ আল্লামা আলবানী বিশুদ্ধ সূনানে আবুদ দাউদ, 
তিরমিযি ও ইবনে মাযায় হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন। 
281 আল্লামা শাওকানীর নাইলুল আওতার ৬৭০/১ এবং আল্লামা সুনআনীর সুবুলুস সালাম 
১১৯/২। 
282 আল্লামা শাওকানীর নাইলুল আওতার ৬৭০/১ এবং আল্লামা সুনআনীর সুবুলুস সালাম 
১১৯/২। 


179 


রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, গোসল করার জন্য নির্মিত হাম্মাম, 
কবরের উপর বা কবরের দিকে ফিরে সালাত আদায় সম্পূর্ণ 
নিষিদ্ধ । কারণ, কবরের উপর সালাত আদায় বা কবরের দিকে 
সালাত আদায় করা শিরকের ওসিলা হয়ে থাকে । আর গোসল 
খানায় সালাত আদায় করা নিষিদ্ধ হওয়ার কারণ হল, তাতে 
নাপাকী থাকার আশঙ্কা রয়েছে বা গোসলখানা হল, শয়তানের 
আবাসস্থল । কারণ সম্পর্কে আল্লাহই ভালো জানেন। *%* কবর 
সমূহের উপর সালাত আদায় নিষিদ্ধ । আবু মারসাদ আল গানাবী 
থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ১, +2 4,১৯; ১ 
(৬০০ ৫ “তোমরা কবরে দিকে ফিরে সালাত আদায় করবে 
না এবং তার উপর তোমরা বসবে না”|** আবু হুরাইরা 
ওয়াসাল্লাম বলেন, 


283 বুলুগুল মারাম ২২৯ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 
284 মুসলিম: জানায়েয অধ্যায়, পরিচ্ছেদ: কবরের উপর বসা ও সালাত আদায় করা নিষিদ্ধ হওয়া 
বিষয়ে আলোচনা ৷ হাদিস নং ৯৭২। 


180 


4 Fs ds dl ASS lS GPS i fo So AE ol 
US fe ds If 2 


“তোমাদের কেউ অগ্নি কয়লার উপর বসার ফলে তার কাপড় 
পুড়ে আগুন চামড়া পর্যন্ত পৌঁছে যাওয়া কবরের উপর বসা হতে 
উত্তম ।*$5 আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, =, $ ৮2! 
(3 ৬১১০০5 ১, ==5১০ = “তোমরা তোমাদের ঘরসমূহে 
তোমাদের সালাতের কিছু আদায় কর। ঘরকে কবর বানিও 
না”|* ঘরে সালাত দ্বারা উদ্দেশ্য নফল সালাত কারণ, ফরয 
সালাত মসজিদে জামা'আতের সাথে আদায় করতে হয়। আর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী- {,,5 ৯,১৯০ ১, ৷ 
॥ “তাকে তোমরা কবর বানিও না”| এ কথা দ্বারা উদ্দেশ্য, কবর 
সালাতের স্থান নয়। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এ হাদিস থেকে 


285 মুসলিম: জানায়েয অধ্যায়, পরিচ্ছেদ: কবরের উপর বসা ও সালাত আদায় করা নিষিদ্ধ হওয়া 
বিষয়ে আলোচনা ৷ হাদিস নং ৯৭২। 
286 বুখারি ও মুসলিম, বুখারি, সালাত অধ্যায়, কবরের উপর সালাত মাকরূহ হওয়া বিষয়ে 
আলোচনা ৷ হাদিস নং ৪৩২ মুসলিম, সালাতুল মুসাফিরিন। ঘরের মধ্যে নফল সালাত আদায় 
প্রসংঙ্গে । হাদিস নং ৭৭৭। 


181 


কবরসমূহের উপর সালাত আদায় করা মাকরূহ হওয়ার বিষয়টি 
সাব্যস্ত করেন। *%” 


একজন মুসলিম উট বাঁধার স্থান যাকে উট ঘুমানোর স্থান বলা 
হয়, তাতে সালাত আদায় করবে না। বারা ইবনে আযেব 


das HN Il SDL ss das 1 le po Dl Ty Fs 
3 Dd) oo Fy Cob or Gb th I SS Yh 
(3S eb es ho 1: tall ln 


“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের ঘুমানোর 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উট বাঁধার স্থানে 
সালাত আদায় করবে না। কারণ, সেটি শয়তান থেকে। আর 
তাকে ছাগল বাঁধার স্থানে সালাত আদায় করার কথা বলা হলে, 
রাসূল বলেন, তোমরা তাতে সালাত আদায় কর, কারণ এতে 


287 আল্লামা শাওকানী রহ এর নাইলুল আওতার, পৃ: ৬৭২/১ 
182 


রয়েছে বরকত” | *% আব্দুল্লাহ বিন মুগাফফাল আল মুযানী থেকে 
বৰ্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


or IS Wh PD bel 3 hs NV; al Aly 3 lho) 
Cob 


“তোমরা ছাগল বাঁধার স্থানে সালাত আদায় কর। আর তোমরা 
উট বাঁধার স্থানে সালাত আদায় করো না। কারণ, তাকে সৃষ্টি করা 
হয়েছে শয়তান থেকে”|** আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে 
বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


tN obcl 3 Ls VY, dl 212 3/০ “তোমরা ছাগল 
বাঁধার স্থানে সালাত আদায় কর এবং উট বাঁধার স্থানে সালাত 


288 আৰু দাউ সালাত অধ্যায়, হাদিস নং ৪৯৩ ও ১৮৪ আল্লামা আলবানী বিশুদ্ধ সূনানে আবুদ 
দাউদ, হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন হাদিস নং ৯৭/১। 
289 নাসায়ী, কিতাবুল মাসাজিদ, পরিচ্ছেদ; উটের ঘরে সালাত আদায় করা নিষিদ্ধ হওয়া সম্পর্কে । 
হাদিস নং ৭৩৬, ইবনু মাযা কিতাবুল মাসাজেদ ও জামা'আত।| পরিচ্ছেদ: উটের ঘর ও ছাগলের 
ঘরে সালাত আদায় করা৷ হাদিস নং ৭৬৯| আল্লামা আলবানী বিশুদ্ধ সুনানে নাসায়ী ১৫৮/১, ও 
ইবনে মাযায় ১২৮/১ হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন। 

183 


আদায় করো না”।** সাবুরা বিন মাবাদ আল-জুহানি রাদিয়াল্লাহু 
আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


llr 3 Js Noel 3 LY) 
“উট বাঁধার স্থানে সালাত আদায় করবে না। তবে ছাগলের 


বিশ্রামের ঘরে সালাত আদায় কর”| জাবের ইবনে সামুরা 


FED es or Ley5l dG clo DG ext 0b L233 c2t 011 :db 
Cosh Ub tl Al 3 +l db ob) ~~ EASE 5 :Ub 
(NY :dG ADL Jl 3 bold 


“এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা 
করেন, আমি কি ছাগলের গোস্ত খেয়ে ওজু করব? তিনি বলেন, 
যদি চাও ওজু কর আর যদি চাও ওজু করো না। তিনি বলেন, 


290 তিরমিযি, সালাত অধ্যায়, পরিচ্ছেদ: 43 ০৮০, /০৯| ০০:০ ১ 5১৭]। এ ::.১ ১ হাদিস নং 
৩৪৮। ইবনু মাযা, কিতাবুল মাসাজেদ ও জামা‘আত| পরিচ্ছেদ: উটের ঘর ও ছাগলের ঘরে 
সালাত আদায় করা। হাদিস নং ৭৬৮। আহমদ ১৫০/৪। আল্লামা আলবানী বিশুদ্ধ সূনানে 
তিরমিযি ১১০/১, ও বিশুদ্ধ ইবনে মাযায় ১২৮/১ হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন। 

184 


উটের গোস্তের কারণে ওজু করব? তিনি বলেন, হ্যাঁ। তুমি উটের 
গোস্তের কারণে অজু কর । ছাগলের বিশ্রামের ঘরে সালাত আদায় 
করব? বললেন, হ্যঁ। উট বাঁধার স্থানে সালাত আদায় করব? 
বললেন, না”|*' হাদিসে বিভিন্ন শব্দ বর্ণিত যেমন এক হাদিস 
৯১4১৮ আরেক হাদিসে ১৩৬৮০! আরেক হাদিসে £৬ 
4৯) আরেক হাদিসে };)৷ ৷ আরেক হাদিসে }১। }!৮ শব্দ 
বর্ণিত । আর হাদিস দ্বারা বুঝা যায়, ছাগলের ঘরে সালাত আদায় 
বৈধ । আর উটের ঘরের সালাত আদায় হারাম। এ মত পোষণ 
করেন ইমাম আহমদ তিনি বলেন, উটের ঘরে কোন অবস্থাতেই 
সালাত আদায় করা জায়েয নাই । যদি কোন ব্যক্তি উটের ঘরে 
সালাত আদায় করে তাকে অবশ্যই সে সালাত পুনরায় আদায় 
করতে হবে। আর অধিকাংশ আলেমগণের মত হল, এখানে 
নিষেধটি মাকরূহের উপর প্রয়োগ করা হবে। কিন্তু সঠিক কথা 
হল, নিষেধ করাটা হারামের দাবিদার । আল্লামা ইবনে হাযম বর্ণনা 
করেন, উটের গৃহে সালাত আদায়কে নিষেধ করার হাদিসগুলো 


291 মুসলিম, কিতাবুল হায়েয, উটের গোস্ত খাওয়ার কারণে ওজু করা বিষয়ে আলোচনা ৷ হাদিস 


নং ৩৬০। 
185 


মুতাওয়াতের । এগুলো বিশ্বাস করা ওয়াজিব। কেউ কেউ বলেন, 
নিষেধ করার হিকমত হল, তাকে শয়তান থেকে সৃষ্টি করা 
হয়েছে। আবার কেউ কেউ বলেন, পায়খানা পেশাব করার সময় 
অধিকাংশ সময় যে তাকে সুতরা বানাবে তাকে নাপাক বানানো 
হতে মুক্ত রাখে না। অথবা সালাত আদায় করার সময় তার মধ্যে 
আতঙ্ক সৃষ্টি হয়, ফলে তা তার সালাত ভঙ্গ, অথবা কোন প্রকার 
কষ্ট অথবা এমন কোন সমস্যা তৈরি হবে, যাতে তার সালাতে 
একাগ্রতা ও মনোযোগ নষ্ট হয়ে যাবে। আর এ হাদিসগুলো সবই 
এ কথার প্রতি গুরুত্ব দেয় যে উট বাঁধার স্থানে যাতে কেউ 
সালাত আদায় না করে এবং তাতে সালাত আদায় করা হতে 
বিরত থাকে। 2% 


একজন মুসলিম আযাবের স্থানে সালাত আদায় করবে না। 
আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


292 আল্লামা কুরতবী রাহিমাহুল্লাহু আল-মুফহিম সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে 
৬০৬/১; সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা ২৮৯/৪| ফতহুল বারী: ৫২৭/১। আল্লামা 
সুনআনীর সুবুলুস সালাম ১২০/১ ও আল্লামা শাওকানীর নাইলুল আওতার ৬৭৭/১। 

186 


555 J Ob Sb 555 Of Nl mse Ns fe ss NY 


“তোমরা এ সব শাস্তিপ্রাপ্ত লোকদের নিকট প্রবেশ করো না। 
তবে ক্রন্দন রত অবস্থায় প্রবেশ কর, যদি তোমরা ক্রন্দনরত 
অবস্থায় প্রবেশ করতে না পার, তাহলে তাদের নিকট প্রবেশ 
করো না”|*”? যাতে তাদের যা পৌঁছেছে, তোমাদের তা না 
পৌঁছে। অপর এক বর্ণনায় বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


llss YG 2b 5 dS BL be ld 
55 01 N) alol Lb 2 If el lb Fl SSL 
sie mtb bh 5. 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর এর পাশ দিয়ে 
অতিক্রম করছিল। তখন তিনি বলেন, এ৷ ,=.4 1/55 ))) 


293 বুখারি ও মুসলিম : বুখারি, সালাত অধ্যায়, আযাব ও ধ্বংসস্তপের মধ্যে সালাত আদায় করা । 
হাদিস নং ৪৩৩ ৷ মুসলিম, যুহুদ অধ্যায় । পরিচ্ছেদ আল্লাহ তা'লার বাণী- এ৷ =. ৯৯ ১ 
XL 555 01) sl lb হাদিস নং ২৯৮০ ৷ 

187 


(US 15355 Of Nj palol Le rr Uf 5 1/40৯ অৰ্থাৎ, 
উপর অবিচার করেছে, তবে ক্রন্দনরত অবস্থায় প্রবেশ কর। 
তারপর তিনি উপরের দিকে মাথা উঠান এবং এ উপত্যকা 
অতিক্ৰম করা পর্যন্ত দ্রুত হাঁটতে থাকেন ।*** 


আর যদি কেউ উট বাঁধার স্থান ছাড়া অন্য কোথাও কেউ যদি 
উটকে নামাযের সুতরা তথা আড়াল বানায় তাতে কোন অসুবিধা 
নাই| আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার উটকে সুতরা 
বানিয়ে তার দিক ফিরিয়ে সালাত আদায় করতেন এবং তিনি 
বলেন, ((০৯ 4০ ১ ০ এ৷ ০ এ৷ ৩২)))) “আমি রাসূল 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি” | *? 


দশম বিষয়: মসজিদের মধ্যে ইলমের মজলিশ আল্লাহর নৈকট্য 
লাভের একটি গুরুত্বপূর্ণ উপায় । আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু 
হতে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


294 বুখারি, সালাত অধ্যায়, উটের স্থানে সালাত আদায় বিষয়ে আলোচনা ৷ হাদিস নং ৪৩৫। 
295 বুখারি, হাদিস নং ৪৪১৯, ৪৭০২ এবং মুসলিম হাদিস নং ২৯৮০- ২৯৮১ 
188 


rE LE DIE GM SE HBS FF SF IE 
5 EY Gl BS de BS rm 3 09 D2 2S 
Apel SN Le ell de BA Tg Chl Bd igen Lala Jo 
dh sd dl Ue 3 di bh Ms 9 A 098 
Slay HL ALS Ly dl Sys oF ES BI 2p LG 
ASD eeiny AA rErEy Sl cede JS DN) es 
ad std ds o Bry exis 3 DSSS) 


“যে ব্যক্তি কোন মুমিন থেকে দুনিয়াবি একটি বিপদ দূর করে, 
আল্লাহ তা'আলা কিয়ামত দিবসের বিপদসমূহ হতে একটি বিপদ 
দূর করবে। আর যে ব্যক্তি কোন অভাবীকে সচ্ছল করে দেয়, 
আল্লাহ তা‘আলা দুনিয়া আখিরাতে তাকে সচ্ছলতা দান করবে। 
আর যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ে দোষ-ক্রটি গোপন করে, 
আল্লাহ তা‘আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ক্রটি গোপন 
রাখবে ৷ আল্লাহ তাআলা বান্দার সহযোগিতা করে যখন সে তার 
অপর ভাইয়ে সহযোগিতা করে। যে ব্যক্তি ইলম হাসিল করার 
জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তা'আলা তার জন্য 
জান্নাতের দিকে একটি রাস্তা সহজ করে দেবেন। কোন 


189 


সম্প্রদায়ের লোকেরা যখন আল্লাহর ঘরসমূহ হতে কোন ঘরে 
একত্র হয়, যাতে তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে বা 
পরস্পর আলোচনা করে তাদের উপর সাকিনা নাযিল হতে থাকে, 
তাদেরকে রহমত ঢেকে রাখে এবং ফেরেশতারা তাদের বেষ্টন 
করে রাখে। আর আল্লাহ তা'আলা তাদের নিকট যারা আছে, 
তাদের কাছে তাদের আলোচনা করেন। আর যার আমল তাকে 
পিছিয়ে দেয়, তার বংশ তাকে এগিয়ে নেয় না”|* আবু সাঈদ 
বৰ্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


del ett, SSL ea NJ ds MSR eH 2 NY 
Loic a Hl on SS, LS ade Cd 


“যখন কোন সম্প্রদায়ের লোকেরা আল্লাহর যিকর করার জন্য 
কোন মজলিসে একত্র হয়, তখন ফেরেশতারা তাদের বেষ্টন করে 
রাখবে এবং রহমত তাদের ঢেকে ফেলবে, আর তাদের উপর 
সাকিনা নাযিল হতে থাকবে। আর আল্লাহ তাআলা তার দরবারের 


296 মুসলিম, যিকির ও দু'আ অধ্যায় । পরিচ্ছেদ: তিলাওয়াতে কুরআন ও যিকিরের জন্য একত্র 
হওয়ার ফযিলত বিষয়ে আলোচনা হাদিস নং ২৬৯৯ । 
190 


ফেরেশতাদের নিকট তাদের আলোচনা করবে”|** এটি একটি 
গুরুত্বপূর্ণ হাদিস যাতে বিভিন্ন ধরনের ইলম, মূলনীতি ও ইসলামী 
শিষ্টাচারের আলোচনা করা হয়েছে। মুসলিমদের প্রয়োজনসমূহ 
পূরণ করা ও তাদের বিভিন্ন উপকার যেমন, শিক্ষা দেয়া, অর্থের 
যোগান দেয়া, কোন ভালো কাজের প্রতি পথ দেখানো বা উপদেশ 
দেয়ার বিভিন্ন ফযিলত এখানে আলোচনা করা হয়। এ ছাড়াও 
মুসলিমদের দোষ-ক্রটি গোপন করা, অভাবীদের সুযোগ দেয়া, 
ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে বের হওয়ার ফযিলত এ হাদিসে 
উদ্দেশ্যে একত্র হওয়ার ফযিলত আলোচনা করা হয়েছে। 
অনুরূপভাবে যদি কুরআন শেখার উদ্দেশ্যে কোন মাদ্রাসায় বা 
ঘরে একত্র হয়, তাহলেও এ ফযিলত লাভ করা যাবে দ্বিতীয় 
হাদিসটি এ কথার প্রমাণ । কারণ, তাতে কোন স্থানের কথা উল্লেখ 
করা হয়নি বরং ব্যাপক রাখা হয়েছে। আর প্রথম হাদিসে খাস 


297 মুসলিম, যিকির ও দু'আ অধ্যায় । পরিচ্ছেদ: তিলাওয়াতে কুরআন ও যিকিরের জন্য একত্র 
হওয়ার ফযিলত বিষয়ে আলোচনা হাদিস নং ২৭০০ ৷ 


191 


করাটা আকস্মিক । হাদিসে এ কথাটি স্পষ্ট করা হয়, যার আমল 
দুর্বল সে কখনো যারা আমলে সবল, তাদের মানে পৌঁছতে 
পারবে না। তাদের উচিত তার যেন তাদের বাপ-দাদার বংশ 
মর্যাদার উপর ভরসা না করে**| আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু 
আনন্ু হতে বর্ণিত তিনি বলেন, 


tds ds ll S > fe xs dl Be C= 
b dlp lf eh DN) ls Le BT dG dhl SS Gls yb 
IS Ly Lt LLL J SL Ll dE dB NL 
Js ob gr Be 48 Fl 5 ale dl pe dd or Bs? 
Lb ds sol yr > C= 4s He 
4 5 PID Glan Le de ts BUSS lls IE = 
db Nz ly AIG «YL Sd AD dG Le 
Hf Sb hore SE AS, Ls Aol SL bl dl 
(SDL =, Plz ds dhl 


298 দেখুন: সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা । ২৪/১৭ ৷ 
192 


অর্থ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মসজিদে একটি হালাকাতে 
উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসা করেন, তোমাদের এখানে কে 
তারপর তিনি বললেন, আল্লাহর কসম! তোমরা শুধু এ জন্যই 
বসছ? তারা বলল, আল্লাহর কসম আমরা শুধু এ জন্যই বসছি। 
অবিশ্বাস করি বলে চাইনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনাকারী আমার থেকে এত কম আর 
কেউ নাই । একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
সাথীদের একটি হালকায় বের হয়ে তাদের জিজ্ঞাসা করেন, 
তোমাদের কোন জিনিস এখানে বসিয়েছে? উত্তরে তারা বলল, 
আমরা এখানে বসছি, আল্লাহর জিকির করার জন্য এবং আল্লাহ্‌ 
আমাদের ইসলামের প্রতি পথ দেখানো ও আমাদের প্রতি যে 
অনুগ্রহ করছে তার উপর আল্লাহর শুকরিয়া আদায় করতে। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম! 
তোমরা শুধু এ জন্যই এখানে বসছ? তারা বলল, আল্লাহর কসম 
আমরা শুধু এ জন্যই এখানে বসছি। তিনি বললেন, আমি 


193 


তোমাদেরকে অবিশ্বাস করি বলে তোমাদের নিকট কসম চাইনি। 
তবে আমার নিকট জিবরীল আ. এসেছিলেন। তিনি আমাকে 
সংবাদ দেন যে, আল্লাহ তা'আলা তোমাদের নিয়ে ফেরেশতাদের 
মধ্যে গর্ব করেন ।** আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, 
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


23 Bb SAL fal Ol GBI S 0952 SSD dC) 

Esl epi UU e+e Jl ll lls dl oS bys 
the J be pe pil 2s Jos pes hs UE sl Ll J) 
Uy UG cS aman Da 3 DS AES DS ym UE Ub 
Jb 30 2 2S ly48 db 350 be ly NY i053 JG 30 be 
load Sl Sl lisesat BU stl als SM Al UE Bol dala 
UG fa Js de db AL ILS db SIs SS :dy% db 
J th ool 3 ASG ls UN bh bn bd J 0d 
es cbc Lb Lb ial o> ede El 5K bl) ool 3 09% 


JG tay) Jay U8 dG Ul 2 0058 UG O52 LS UU dE) 


299 মুসলিম, যিকির ও দু'আ অধ্যায় । পরিচ্ছেদ: তিলাওয়াতে কুরআন ও যিকিরের জন্য একত্র 
হওয়ার ফযিলত বিষয়ে আলোচনা হাদিস নং ২৭০১। 
194 


0358 db fap 3 25S il db dah be 5 b dl Dio 
SS b ly db Be Eb 2h Ls ee lp bl 3 
Sl es 8 0G oes AED 2 Dla U2 UG ob DAE SS 
bY GS Eh (PERE 2 SY LL db dl se 
Bb SM dle os VIE sl SDL Js, Dis dh OD) 
E> Peel nx reams oy Ee 285 55 43 Ll 0 
call Bl awe) 25° 1555 5b SM lll 089 CEs be lie 
or es 1091485 tis Rl 0 me Mle 2 ds dhl dL idl 
li yaaty Slay BIE BA DNN I DL he wo 
xb LL peel fh SAE 500s ddl tail 
ee ed 2 Sl lbs Lc IDG td © U4 dU dysl 

(orale PE BRD Pls iE DG U3 il 


300 বুখারি ও মুসলিম : বুখারি, দু'আ অধ্যায়, পরিচ্ছেদ: আল্লাহর যিকিরের ফযিলত, হাদীস 
৬৪০৮; মুসলিম, যিকির ও দু'আ অধ্যায়, পরিচ্ছেদ; যিকিরের মজলিসের ফযিলত | হাদিস নং 
২৬৮৯। 
301 সাইয়ারাহ অর্থ যারা জমিনে ঘুরতে থাকে। আর এখানে ((১.=3)) অর্থ, অতিরিক্ত ফেরেশতা 
যারা শুধু ঘুরে তাদের কোন কাজ নাই । তাদের কাজ হল, যিকিরের হালকাসমূহ খোঁজা । সহীহ 
মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা ১৮/১৭। 

195 


যিকিরকারীদের অনুসন্ধান করেন। যখন তারা কোন সম্প্রদায়কে 
দেখতে পায় তারা আল্লাহর যিকর করছে। তখন তারা তাদের 
নিজেদের ডেকে বলে, আস, তোমরা তোমাদের যা দরকার তা 
পেয়েছ । তখন তারা তাদের ডানা দুনিয়ার আসমান পর্যন্ত বেষ্টনী 
দেয়। তখন আল্লাহ তাদের জিজ্ঞাসা করে যদিও তিনি তাদের 
বিষয়ে সর্বজ্ঞ| আমার বান্দারা কি বলে? তারা উত্তর দেয়, তারা 
আপনার তাসবীহ বর্ণনা করে, আপনার বড়ত্ব বর্ণনা করে, 
আপনার মর্যাদা বর্ণনা এবং আপনার প্রশংসা করে। তিনি বলেন, 
তখন আল্লাহ বলবে, তারা কি আমাকে দেখেছে? তারা বলল, না 
আল্লাহর কসম, তারা তোমাকে দেখেনি। তিনি বলেন, তখন 
আল্লাহ বলবে, তারা যদি আমাকে দেখত, তাহলে কি অবস্থা হত? 
সে বলল, তারা বলল, যদি তোমাকে দেখত, তাহলে তারা তোমার 
ইবাদাত আরও বেশি করত, তোমার বড়ত্ব আরও বেশি আলোচনা 
করত এবং তোমার তাসবীহ আরও বেশি আলোচনা করত ৷ তিনি 
বললেন, আল্লাহ বলবে, তারা আমার নিকট কি চায়? তারা 
আপনার নিকট জান্নাত চায়, তারা কি জান্নাত দেখছে? তারা 


196 


বলবে না আল্লাহর কসম হে প্রভু! তারা জান্নাত দেখেনি । তখন 
আল্লাহ বলে, যদি তারা জান্নাত দেখত, তাহলে তারা কি করত? 
লালায়িত হত এবং আরও কঠিন ভাবে তালাশ করত এবং আরও 
বেশি আগ্রহ করত তিনি বলল, তারপর তারা কীসের থেকে 
আশ্রয় চায়? তিনি বললেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। 
জাহান্নাম দেখছে? তারা কি জাহান্নাম দেখেছে? তিনি বলেন, তারা 
বলবে, না আল্লাহর কসম তারা জাহান্নাম দেখেনি । যদি দেখত 
তাহলে কি করত? তিনি বললেন, যদি তারা দেখত, তাহলে তারা 
আরও বেশি পলায়ন করত এবং আরও বেশি ভয় করত তিনি 
বললেন, তখন আল্লাহ বলবে, আমি তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, 
আমি তাদের ক্ষমা করে দিলাম। বললেন, একজন ফেরেশতা 
বলবে, তাদের একলোক আছে, সে তাদের থেকে নয়। সে তার 
ব্যক্তিগত কাজে আসছে। আল্লাহ বলবেন, তারা এমন এক 
সম্প্রদায় তাদের সাথে যারা বসে তারাও বঞ্চিত হয় না৷ মুসলিম 
শরীফের শব্দ নিমরূপ: আল্লাহ তা'আলার জন্য রয়েছে, চলমান 


197 


অনুসন্ধান করতে থাকে যখন তারা কোন মজলিস পায় যেখানে 
যিকর হয়, তারা তাদের সাথে বসে পড়ে। তারা পরস্পর 
পরস্পরকে তাদের ডানা দ্বারা এমনভাবে বেষ্টন করে, যাতে 
তাদের মাঝে ও দুনিয়ার আকাশের মাঝে আর কোন ফাকা না 
থাকে। যখন যিকরের মজলিস শেষ হয়ে যায়, তারা উপরের 
দিকে উঠতে থাকে এবং আকাশে আরোহণ করে। তখন আল্লাহ 
তা'আলা তাদের জিজ্ঞাসা করে, তিনি তাদের সম্পর্কে সর্বজ্ঞ । 
তোমরা কোথায় থেকে আসছ? তারা বলবে, আমরা যমিনে 
তোমার কতক বান্দার নিকট থেকে আসছি, যারা তোমার তাসবীহ 
পাঠ করে, তোমার বড়ত্ব বর্ণনা করে, তোমার তাহলীল পাঠ করে, 
তোমার প্রশংসা করে এবং তোমার নিকট চায়। হাদিসে আরও 
বলা হয়, আমি তাদের ক্ষমা করে দিলাম, তারা যা আমার কাছে 
চাইল, আমি তাই দিলাম, আমি তাদের মুক্তি দিলাম যা হতে তারা 
মুক্তি চায়। তিনি বলেন, তারা বলল, হে আমার রব! তাদের মধ্যে 
অমুক একজন বান্দা আছে সে পথ ভোলা, পথ দিয়ে যাচ্ছিল 
তাদের সাথে বসে পড়ছে। বলল, আল্লাহ বলবে, আমি তাকেও 


198 


ক্ষমা করে দিলাম। তারা এমন সম্প্রদায় তাদের সাথে যে বসে 
সেও নৈরাশ হয় না ।* 


আমি শাইখ আব্দুল আজীজ বিন আব্দুল্লাহ বিন বায 
রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলেন, এটি একটি মহা 
ফযিলত ৷ আল্লাহ তাআলার নিকট আমার কামনা তিনি যেন কবুল 
করেন। আর ইলমের মজলিস অধিক গুরুত্বপূর্ণ তাসবীহর 
মজলিস থেকে|। *% আবু ওয়াকেদ আল-লাইসী থেকে বর্ণিত 


তিনি বলেন, 


OU 5G 5 BIG 5b as ply rll SB le 2 2 
ld do Ey dG ly 233 i 5 ls DL ld dl 
bly les les LS 2 Sls Laat lb on 5 le Dl be 
Le Bl dy C3 ls als 230 SN Ll ails oS Nl 
dL S30 aol Ul 33 all 8 S| Nl dG ds 5 adc I 
uel 231 Ll, axe dl Gli ocl 231 Lly call lps abl 

(ais hl 2b 
302 মুসলিম, হাদিস নং ২৬৮৯ ৷ দেখুন হাফেয ইবনে হাজরের ফতহুল বারী, ২০৯/১১ 


303 সহীহ বুখারি, ৬৪০৮ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 
199 


“একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা 
ছিল, আর লোকেরা তার সাথে আছে। তখন মসজিদে তিনজন 
লোকের আগমন ঘটল ৷ তাদের দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর সামনে আসল আর একজন চলে গেল। তিনি 
বলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট 
অবস্থান করল। তাদের একজন মজলিসে একটু ফাঁকা দেখল 
এবং সেখানে তারা বসে পড়ল। আর দ্বিতীয় ব্যক্তি তাদের পিছনে 
বসে পড়ল। আর তৃতীয় ব্যক্তি সে চলে গেল। যখন রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হলেন, তখন তিনি 
বললেন, আমি কি তোমাদের লোক তিনটি সম্পর্কে জানিয়ে দেব? 
তাদের একজন আল্লাহর দিকে জায়গা করে নিলো, আল্লাহ তাকে 
আশ্রয় দিল। আর দ্বিতীয় ব্যক্তি সে লজ্জা করল আল্লাহ তাকে 
লজ্জার বিনিময় দিল। আর তৃতীয় ব্যক্তি সে ফিরে গেল, আল্লাহ 
তা‘আলাও তার থেকে ফিরে গেল”|** এ হাদিসটির মধ্যে অনেক 
গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে। অপরাধীদের অপরাধ ও তাদের 


304 বুখারি, সালাত অধ্যায় পরিচ্ছেদ: হালকা করা ও মসজিদে বসার বিষয়ে আলোচনা । হাদিস নং ৪৭৪। 
কিতাবুল ইলম, পরিচ্ছেদ: যে ব্যক্তি মজলিসের শেষ প্রান্তে গিয়ে বসে এবং যে ব্যক্তি মজলিশের মধ্যে 
ফাকা দেখে সেখানে বসে পড়ে সে বিষয়ে আলোচনা । হাদিস নং ৬৬ । 

200 


অবস্থা সম্পর্কে জানিয়ে দেয়া অপরাধ থেকে বিরত রাখার 
উদ্দেশ্যে বৈধ। এটিকে গীবত বলা যাবে না। এখানে ইলম ও 
যিকরের হালকাসমূহে বসা এবং আলেম ও যিকরকারীদের সাথে 
মসজিদে বসার ফযিলত প্রমাণিত । আর এখানে লজ্জাকারীর 
প্রশংসা করা হয়েছে’*| আর মজলিস যেখানে শেষ হয় সেখানে 
বসার বিষয়টি আলোচনা করা হয়েছে। আমি ইমাম আব্দুল 
আজিজ বিন আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহুকে বলতে শুনেছি, 
তিনি বলেন, এতে প্রমাণিত হয়, একজন আলেমের জন্য মসজিদে 
একাধিক হালাকা থাকা জরুরি; যাতে মানুষ তার থেকে উপকার 
লাভ করে। এখানে আরও প্রমাণিত হয়, একজন তালেব এলেমের 
জন্য মজলিসের মধ্যে ফাঁকা থাকলে তাতে বসা ও প্রবেশ করা 
বৈধ। 


উত্তম হল, হালাকার মধ্যে ঢুকে পড়া এবং তাদের সাথে মিশে 
যাওয়া%| আমি তাকে আরও বলতে শুনেছি তিনি বলেন, ইলমী 
হালাকা সমূহের প্রতি উৎসাহ দেয়া হয়েছে এবং মুহাদ্দেসের কাছে 


305 দেখুন: হাফেজ ইবনে হাজরের ফতহুল বারী: ১৫৭ । 
306 সহীহ বুখারি ৬৬ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 
201 


থাকার প্রতি উৎসাহ দেয়া হয়েছে। আর যে ব্যক্তি ওয়াজের 
মজলিশ থেকে বের হয়ে যায়, সে ফিরিয়ে যাওয়া লোকদের 


অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।*” ডউকবা বিন আমের 


ds TV SB 3 i 5 le DG Bl CS 

a ss idl 3 SEES dl RS LE? EES | 
A dll bills fn BE MEF sls 
oS EE as dl I So 3 Dl 1:00 lS 
EA =~ 5D 2 ds LDS, SSG cya d As cls dl 


( Nl (82 ssl! (S23) 1) 


307 সহীহ বুখারি ৪৭৪ নং হাদিসের ব্যখ্যায় আমি তাকে বলতে শুনেছি। 

308 সুফ্ফা বলা একটি ঘর যা মসজিদে চিল। তাতে গরীব সাহাবীরা ন করত আল্লামা 
কুরতবী রাহিমাহুল্লাহ এর আল-মুফহিম সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে । 

309 দেখুন: আল্লামা কুরতবী রাহিমাহুল্লাহ এর আল-মুফহিম সহীহ মুসলিমের তালখীসের 
মুশকিলাত বিষয়ে ৷ 

310 বুতহান ও আকিক দুটি উপত্যাকা। উভয় উপাত্যাকা ও মদীনার মাঝে প্রায় তিন মাইলের 
সমপরিমাণ দূরত্ব । সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা ৩৩৭/৬। 

311 শব্দটি ॥:4%4 শব্দের তাছনীয়া বা দ্বি-বচন, উষ্টী যা বড় চোট বিশিষ্ট উট| দেখুন: আল্লামা 
কুরতবী রাহিমাহুল্লাহ এর আল-মুফহিম সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে । এবং 
সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা । 


202 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হল, আর আমরা 
ছুফফাতে। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে পছন্দ 
করে, প্রতিদিন সকাল বেলা বুতহান অথবা আকীক বাজারে গিয়ে 
সেখান থেকে দুটি মোটা তাজা উট কোন প্রকার অন্যায় ও 
আত্মীয়তা ছিন্ন করা ছাড়া নিয়ে আসতে? আমরা বললাম হে 
আল্লাহর আমরা একে পছন্দ করি। তখন রাসূল সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন সকাল বেলা মসজিদে 
যাওনা এবং আল্লাহর কিতাব হতে দুটি আয়াত তিলাওয়াত করবে 
অথবা শিখবে । তা তোমাদের জন্য দুটি উট হতে উত্তম। আর 
তিনটি আয়াত তিনটি উট হতে উত্তম। আর চারটি চারটি হতে 
উত্তম। এবং তাদের সংখ্যা পরিমাণ উট হতে ।*'* ইমাম কুরতবী 
রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের উদ্দেশ্য হল, কুরআন শিক্ষা করা ও 
শিক্ষা দেয়ার প্রতি উৎসাহ দেয়া। আর তাদেরকে সম্বোধন করা 
হয়েছে এমন বস্তু দ্বারা যা তাদের মধ্যে প্রসিদ্ধ । কারণ, তারা হল 
উটের অধিবাসী ৷ অন্যথায় কুরআনের সামান্য একটু অংশ শিক্ষা 
করা বা শিক্ষা দেয়ার সাওয়াব দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে 


312 মুসলিম, কিতাব সালাতুল মুসাফিরিন ৷ পরিচ্ছেদ: কুরআন পড়া ও শেখার ফযিলত ৷ হাদিস নং 
৮০৩। 
203 


তা হতে উত্তম "| রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
es 4 ০5 655 ০2৮ 914 9৪ ০১ “তোমাদের 
কারো তীরের গোলাকারটি অথবা তোমাদের পা রাখার জায়গাটি 
দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তা হতে উত্তম” |" 


প্5 ০ ৮০ এ ০) ৫ ৮৯৯ 4০ 2b; Ue “Jos 
ord e2 dol 


313 আল্লামা কুরতবী রাহিমাহুল্লাহ এর আল-মুফহিম ৪২৯/২ সহীহ মুসলিমের তালখীসের 
মুশকিলাত বিষয়ে ৷ 

314 বুখারি ও মুসলিম : বুখারি, কিতাবুর রিকাক, পরিচ্ছেদ; জান্নাত ও জাহান্নাম বিষয়ে 
আলোচনা হাদিস নং ৬৫৬৮ । মুসলিম কিতাবুল ইমারাহ, আল্লাহর রাস্তায় সকাল-সন্ধা যাপন 
করার ফযিলত ৷ হাদিস নং ১৮৮০ ৷ 


204 


